আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা 


[ বাংলা - Bengali - Jb ] 


শাইখ মুহাম্মাদ আস-সালেহ আল-উসাইমীন 


অনুবাদ : এ. কে. এম. আবদুর রশীদ 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2011 - 1432 


IslamHouse 


https://archive.org/details/@salim molla 


{iLL Ll li ¥ 


tal MG 


mil lo 2 2 | 


ils 01S Sle 
LS ws =: 21 2 sl 


2011 - 1432 


IslamHouse. 


ভূমিকা 


সকল প্রশংসা রাব্বুল আলামীনের জন্য। শুভ পরিণতি 
মুত্তাকীদেন জন্য । আর শাস্তি হচ্ছে যালিমদের জন্য। আমি সাক্ষ্য 
দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই তিনি একক তাঁর 
কোন শরীক নেই তিনি সুস্পষ্ট মালিকে হক [প্রকৃত অধিপতি] 
আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর বান্দাহ এবং রাসূল। তিনি সর্বশেষ নবী। 
মুত্তাকি [আল্লাহভীরু] লোকদের ইমাম [নেতা] ৷ আল্লাহ অনুগ্রহ 
করুন তাঁর প্রতি । তাঁর বংশের প্রতি । তাঁর সাহাবীগণের প্রতি 
এবং নিষ্ঠার সাথে যারা কেয়ামত পর্যন্ত তাঁদের অনুসরণ করে 
যাবেন তাদের প্রতি । 


আল্লাহ তা'আলা তাঁরই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে হিদায়াত ও সত্য দ্বীন সহ পাঠিয়েছেন। তাঁকে 
পাঠিয়েছেন গোটা সৃষ্টিকুলের জন্য রহমত ও শান্তির দূত হিসেবে। 
আমলকারীদের মহান আদর্শ হিসেবে এবং সকল বান্দাহর জন্য 
প্রমাণ স্থাপনকারী হিসেবে। 


আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 
তাঁর উপর যে কিতাব ও হিকমত নাযিল করেছেন তার মাধ্যমে 
এমন সব বিষয় বর্ণনা করে দিয়েছেন যাতে নিহিত রয়েছে 
বান্দাহর অপরিসীম কল্যাণ । রয়েছে সহীহ আকীদা, নির্ভেজাল 
কর্ম, উন্নত চরিত্র এবং মহৎ শিষ্টাচার তথা দ্বীন ও দুনিয়ার 
সর্ববিষয়ে দৃঢ়তা ও স্থিতিশীলতা লাভের অমূল্য পাথেয়। তাই 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে এমন 
এক স্বচ্ছ ও পরিচ্ছন্ন আদর্শের উপর রেখে গেছেন যা 
দিবালোকের মত সুস্পষ্ট । যার জীবনে ধ্বংস অনিবার্য সে ছাড়া এ 
পথ থেকে অন্য কেউ বিচ্যুত হয় না। 


সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীন এর মত সৃষ্টির উত্তম 
ব্যক্তিগণই আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দেয়ার মাধ্যমে 
উক্ত পথ অবলম্বন করেছেন। তাঁরা এবং তাঁদেরকে যারা নিষ্ঠার 
সাথে অনুসরণ করেছেন। তাঁরা তাঁর শরী'আতকে প্রতিষ্ঠিত 
করেছেন। আকীদা, ইবাদত, চরিত্র ও শিষ্টাচারের ক্ষেত্রে তাঁরা 
তাঁর সুন্নাতকে দৃঢ়ভাবে আকড়ে ধরেছেন। এর ফলে তাঁরা এমন 
দলে পরিগণিত হয়েছেন যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে। কোন 
অপমানকারীর অপমান কিংবা কোন বিরোধিতাকারী তাদের ক্ষতি 


করতে পারে না। এভাবে তাঁরা সত্যের পথে অবিচল থাকেন 
যতক্ষণ না আল্লাহ তা'আলার পক্ষ থেকে চুড়ান্ত নির্দেশ আসে। 


আল্লাহ তা'আলার অপরিসীম প্রশংসা এ জন্য যে, আমরা 
তাঁদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। তাঁদের কুরআন ও সুন্নাহ 
সমর্থিত সীরাতের মাধ্যমে আমরা সঠিক পথ-নির্দেশনা লাভ 
করছি। আল্লাহর আপরিসীম নেয়ামতের শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে 
এবং প্রতিটি মুমিনের জন্য যে পথ অবলম্বন করা অপরিহার্য তা 
বর্ণনা করার উদ্দেশ্যেই আমাদের এ নিবেদন। 


আমরা আল্লাহ তা'আলার কাছে এ প্রার্থনাই করছি, তিনি যেন 
আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে প্রতিষ্ঠিত করার 
মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের জিন্দিগীতে দৃঢ়তা ও স্থিতিশীলতা 
দান করেন। আমাদেরকে যেন তাঁর অবারিত রহমত দান করেন। 
মূলত: তিনিই হচ্ছেন অবারিত রহমত দানকারী । 


বিষয়টির গুরুত্ব এবং মানুষের মধ্যে এ ক্ষেত্রে বিভিন্ন মত- 
পার্থক্যের কারণে সংক্ষেপে আমাদের আক্কীদা তথা আহলে সুন্নাত 
ওয়াল জামা'আতের আক্বীদার উপর দু’'কলম লিখতে মনস্থ 
করেছি। আমাদের আক্বীদা হচ্ছে: আল্লাহ তাআলা তাঁর ফিরিশ্তা, 


আসমানী কিতাব, নবী-রাসূল, আখেরাত এবং তাকদীরের ভাল- 
মন্দের উপর ঈমান আনা। 


মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এ প্রার্থনাই করছি 
তিনি যেন আমার এ ক্ষুদ্র প্রয়াসকে তাঁর সন্তুষ্টির জন্য গ্রহণ 
করেন। আর মানুষের জন্য করেন কল্যাণকর এবং উপকারী । 


আমাদের আক্কীদা 


আল্লাহর প্রতি ঈমান: 
ফিরিশৃতা, আসমানী কিতাব, নবী-রাসূল, আখেরাত এবং 
তাকদীরের ভাল-মন্দের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। 


আমরা আল্লাহ তা'আলার রুবুবিয়্যাতে ঈমান আনি। এর অর্থ 
হচ্ছে, তিনিই হচ্ছেন রব; খালিক [সৃষ্টিকর্তা] বাদশাহ, সকল 
কাজেরই মহানিয়ন্ত্রক ৷ 


আল্লাহর উলুহিয়্যাত 

আমরা আল্লাহর তা'আলার উলুহিয়্যাতে ঈমান আনি। যার অর্থ 
হচেছ, তিনিই হচ্ছেন সত্য ইলাহ । তিনি ব্যতীত সব মা'বুদই 
বাতিল ও অসত্য। 


আল্লাহর নাম ও সিফাত 

আমরা আল্লাহ তা'আলার সব পবিত্র নাম ও সিফাত ঈমান 
আনি। অর্থাৎ তাঁর বহু পবিত্র নাম ও উন্নত সিফাতে কামেলা 
অর্থাৎ পরিপূর্ণ গুণাবলী রয়েছে। 


আল্লাহর ওয়াহদানিয়্যাত 

আর এতে করে আমরা ঈমান আনি আল্লাহ তাআলার 
ওয়াহদানিয়্যাতে বা একত্ববাদে। এর অর্থ হচ্ছে তাঁর রুবুবিয়্যাত, 
উলুহিয়্যাত এবং যত পবিত্র নাম ও সিফাত রয়েছে তাতে কোন 
শরীক বা অংশীদার নেই। 


আল্লাহ তা‘আলাই এরশাদ করেছেন: 


LSS J si BES LEE UE Uj BN SHA SS) 
[el ® Ee 4 


[আল্লাহ] “আসমান ও যমীন এবং এ দু'টির মাঝখানে যা 
আছে সব কিছুরই তিনি রব। অতএব তুমি তাঁরই ইবাদত করো 
এবং ইবাদতের পথে ধৈর্যের মাধ্যমে অবিচল থাকো। তাঁর 
সমতুল্য কোন সত্তার কথা তুমি জান কি?” [সূরা মারইয়াম: ৬৫]। 


আল্লাহর জ্ঞান, সাম্রাজ্য ও ক্ষমতা 
আমরা ঈমান আনি যে, 
3A NG; Ee ASN EET ES 3 NL SLY A 
80s 55 YN Ae Ei SHG ss NS GS Eo | 
dE cle 55558 54 Te HEE GG rel 
[coos 21 (© LET gil hs Cele BE YG CSN S50 
“আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি সমস্ত বিশ্বচরাচরকে 
দৃঢ়ভাবে ধারণ করে আছেন, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই 
তন্দ্রা তাঁকে স্পর্শ করতে পারে না। তিনি নিদ্রাও যান না। 
আসমান ও যমিনে যা কিছু আছে সবই তাঁর মালিকানাধীন । এমন 
কে আছে যে তাঁর দরবারে তাঁরই অনুমতি ব্যতীত সুপারিশ 
করতে পারে? সামনে পিছনে যা কিছু আছে সবই তিনি জানেন। 


8 


আয়ত্বাধীন হতে পারে না। অবশ্য কোন বিষয়ের জ্ঞান যদি তিনি 
নিজেই কাউকে জানাতে চান (তবে তা অন্য কথা) তাঁর কুরসী 
সমগ্র আসমান ও যমীনকে ঘিরে আছে। আসমান ও যমীনের 
রক্ষণ-বেক্ষণ তঁকে ক্লান্ত ও পরিশ্রান্ত করে দিতে পারে না । বস্তুত: 
তিনিই হচ্ছেন এক সর্বোচ্চ মহান শ্রেষ্ঠতম সত্তা”। [সূরা আল- 
বাকারাহ: ২৫৫] 


আমরা ঈমান আনি 


tail tt SE kul AE AE 5A J LS SH 4 32) 

Een SEA FLAPS ETE 
tl Shs 4 2 © S58 CE hf Ui or 
BA 3 EN SLAG UA ESS CNS er 
[(t-00: ALND ~S 


“তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন হক ইলাহ নেই । গোপন ও 
প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনিই রহমান ও রহীম তিনিই 
আল্লাহ যিনি ছাড়া কোন হক ইলাহ নেই ৷ তিনি বাদশাহ অতীব 
মহান ও পবিত্র। শান্তির ধারক। নিরাপত্তার আঁধার । 
রক্ষণাবেক্ষণকারী। তিনি পরাক্রমশালী, সর্বজয়ী, মহাশক্তিধর এবং 


নিজ বড়ত্ব গ্রহণকারী । লোকেরা যেসব শিরক করছে, তা থেকে 
আল্লাহ সম্পূর্ণ পবিত্র। তিনিই আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, 
সুন্দর নাম রয়েছে। আসমান ও যমিনে যা কিছু আছে সব কিছুই 
তাঁর প্রশংসা করে। তিনি অতীব পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” [হাশর 
: ২২-২৪] 

আমরা ঈমান আনি যে, আসমান ও যমীনের রাজত্ব একমাত্র 
আল্লাহর । 

F054 LS 0 5 ELS 3 LE HS SE) 
রত - RS PN ER J 653 25% 

[0.-t9:5, J) 

“তিনি যাই চান, সৃষ্টি করেন। যাকে চান কন্যা-সন্তান দান 
করেন, যাকে চান পুত্র-সন্তান দান করেন। আবার যাকে চান পুত্র- 
কন্যা উভয় রকমের সনম্তানই দান করেন। আর যাকে ইচ্ছা বন্ধ্যা 
করে দেন। তিনি সব কিছুই জানেন এবং সব বিষয়েই 
ক্ষমতাবান ৷” [শুরা : ৪৯-৫০] 

আমরা ঈমান আনি যে, 


10 


S50 A 2 © oad bo 5 Lok AES SY 
(© 246 106% Jems A 385 HS 3 BN Lt CES; 
[\6-)\: 5, 2) 
“কোন জিনিসই তাঁর অনুরূপ নয়। তিনি সব কিছুই শুনেন ও 
দেখেন । আকাশমণ্ডল ও যমীনের সকল ধনভাণ্ডারের চাবি তাঁরই 
কাছে। যাকে তিনি চান প্রচুর রিজিক দান করেন, আর যাকে চান 
পরিমিত দান করেন। তিনি সব বিষয়ে জ্ঞান রাখেন” [শুরা : 
১১-১২] 


আল্লাহ রিযিকদাতা 
আমরা আরও ঈমান আনি যে, 
UES BELL LG CE, HE NL DN GE 2 GG) 
[1221 O 0 IH IF 
“যমীনে বিচরণশীল এমন কোন জীব নেই, যার রিজিকের 


ব্যবস্থা আল্লাহর উপর নয় এবং যার স্থায়ী অস্থায়ী অবস্থান 
সম্পর্কে তিনি অবহিত নন। এসব কিছুই এক সুস্পষ্ট কিতাবে 
লিপিবদ্ধ রয়েছে” [হুদ : ৬] 


11 


আল্লাহ আলিমুল গায়েব 
আমরা ঈমান আনি যে, 
E24 ATG Ss ILS NY A Ss A505) 
8S NG S55 Ys BN lb GES Ys ELSI BS oe LS 
Loar {Ox SS IN) 
“গায়েবের সব চাবিকাঠি তাঁরই কাছে রয়েছে। তিনি ছাড়া আর 
কেউ তা জানে না। স্থল ও জল ভাগে যা কিছু আছে তার সবই 
তিনি জানেন। বৃক্ষচ্যুত একটি পাতাও এমন নেই যার সম্পর্কে 
আল্লাহ জানেন না। যমীনের অন্ধকারে কোন শস্য, কোন আর্দ্র, 
কোন শুষ্ক জিনিস সবই এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে।” 
[আন'আম : ৫৯] 
আমরা ঈমান আনি যে, 
GSN 3 As SA IRs Uf ds 25 HY) 
SE A AE 
[riod © 
“কেয়ামতের সময়ের জ্ঞান আল্লাহরই কাছে রয়েছে। তিনিই 
বৃষ্টি বর্ষণ করেন। তিনিই জানেন গর্ভে কী আছে। কেউ জানে না 


12 


আগামী কাল সে কী কামাই করবে। না কেউ জানে তার মৃত্যু 
হবে কোন যমীনে আল্লাহই সব কিছু জানেন এবং সব বিষয়েই 
তিনি ওয়াকিফহাল।” [লোকমান : ৩৪] 


আল্লাহ কথা বলেন 
আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা কথা বলেন যা 
বলেতে চান, যখন চান এবং যেভাবে চান। 


[YE LN LD CASES Lo a5 0 y 
“আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, যেভাবে কথা বলা হয়ে 
থাকে” [নিসা : ১৬৪] 
[ty 21,03 Ey A i) i Le 5) 
“যখন মূসা আমার নিদিষ্ট সময়ে এসে পৌছলো এবং তার রব 
তার সাথে কথা বললেন”। [আ'রাফ : ১৪৩] 
Lor nl CO UE NAT Sl 2 SG) 


“আমি মুসাকে তুর [পাহাড়] এর ডান দিক থেকে ডাকলাম 
এবং গোপন কথা বার্তার দ্বারা তাকে নৈকট্য দান করলাম ৷” 
[মারইয়াম: ৫২] 


13 


আমরা একথা ঈমান রাখি যে, 


20 


(IS LAE Is TS dl Si GS AH Ge SATE 5 

[\.৭ : 2S] 

“সমুদ্রগুলো যদি আমার রবের কথাসমূহ লেখার জন্য কালি 

হয়ে যেতো তাহলে আমার রবের কথা শেষ হওয়ার আগেই কালি 

শেষ হয়ে যেতো ৷” [কাহ্‌ফ : ১০৯] 

EL 355 bs BEG Il LB E25 2 DNS 1 jy 

[VLD LO LSS Be DIAM ELE SIE 

“যমীনে যত গাছ আছে, তা সবই যদি কলম হয়ে যেতো, আর 

সমুদ্‌ আরও সাতটি সমুদ্্‌ একে কালি সরবরাহ করতো, তাহলেও 


আল্লাহর কথাগুলো শেষ হবে না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, 
প্রজ্ঞাময় ।” [লোকমান: ২৭] 


আমরা ঈমান আনি যে, সিদ্ধান্ত ও কোন খবর দানের ব্যাপারে 
আল্লাহর কালামই হচ্ছে সবচেয়ে বেশি সত্য ও সঠিক এবং 
পূর্ণতার দাবিদার । হুকুম আহকামের ক্ষেত্রে তা সবচেয়ে বেশি 
ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ । বর্ণনার দিক থেকে তা সবচেয়ে বেশি 
সুন্দর । আল্লাহ তাআলা বলেন: 


14 


[\\০ rl] ৰ; ১০ 5 50 


“তোমরা রবের কথা সত্যতা ও ইনসাফের দিক থেকে পূর্ণতা 
লাভ করেছে” [আন‘আম : ১১৫] 


[AY LJ {® ES NT 52 S21 L5¥ 


“বস্তুত আল্লাহর কথা অপেক্ষা অধিক সত্য কথা আর কার 
হতে পারে?” [নিসা : ৮৭] 


কুরআন আল্লাহর কালাম 

আমরা ঈমান আনি যে, কুরআনে কারীম হচ্ছে আল্লাহ 
তা‘আলার পবিত্র কালাম। এর মাধ্যমে তিনি হক কথা বলেছেন 
এবং জিবরাইল [আলাইহিস সালাম] এর কাছে তা অর্পণ 
করেছেন। এরপর জিবরাইল [আলাইহিস সালাম] সেই অর্পিত 
কথাগুলো নাযিল করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর অন্তরে 


# 


[Vib SEL DSS 2 ACS A BY 


15 


“হে মুহাম্মাদ! এদেরকে বল, এ কুরআনকে 'রুন্থল কুদুস’ 
[জিবরীল] যথাযথভাবে তোমার রবের কাছ থেকে ক্রমাগতভাবে 
নাযিল করেছেন” [নাহল : ১০২] 

[\d0-)48 ssl tll (© 2 G58 JUL ® SAI 52 S83 

“এটা [কুরআন] আল্লাহ রাবকুল আলামীনের পক্ষ থেকে 
নাযিলকৃত বাণী। এটা নিয়ে আমানতদার ‘রুহ’ তোমার দিলে 
অবতরণ করেছে। যেন তুমি সতর্ককারীগণের অন্তর্ভুক্ত হতে 
পারো ৷” [শু'আরা : ১৯২-১৯৫] 


আল্লাহ সবকিছুর উপরে আছেন 
আমরা আরও ঈমান আনি যে, আল্লাহ তা'আলা স্বীয় “যাত ও 
সিফাত” [সত্তা ও গুণাবলী] দ্বারা সমগ্র সৃষ্টির উপরে আছেন। 


এ ব্যাপারে আল্লাহ তা'আলার এরশাদ হচ্ছে: 
[c00 52d (© bball dl 5) 
“আর তিনিই সর্বোচ্চ ও মহান সত্তা ।” [বাকারা ; ২৫৫] 
[ASIN EO ELST 30 SH 2 5 } 


16 


“তিনি তাঁর বান্দাহদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী । 
তিনি জ্ঞানী এবং সব বিষয়ে ওয়াকিফহাল ৷” [আন'আম: ১৮] 


সব কিছুই আল্লাহ্‌র সৃষ্টি 

আমরা ঈমান আনি যে, 
34 BA B El Bf Ee GBS Sic Gs) 

[Yo GA 

“তিনি আসমান ও যমীন ছয়দিনে সৃষ্টি করেছেন। অতঃপর 
আরশের উপর উঠেছেন। তিনি যাবতীয় বিষয়াদি নিয়ন্ত্রণ 
করেন।” [ইউনুছ: ৩] 

আল্লাহ তা'আলার আরশের উপর উঠার অর্থ হচ্ছে তাঁর সত্তা 
স্বীয় বিরাটত্ব ও বড়ত্বের জন্য যেমনটি শোভনীয় ঠিক তেমনভাবে 
আরশের উপর উঠা। এর অবস্থা ও রূপরেখা আল্লাহ ছাড়া আর 
কেউ জানে না। 


আমরা ঈমান আনি যে, আল্লাহ তা‘আলা তাঁর সৃষ্টির সাথে 
রয়েছেন। (সাথে থাকার অর্থ এ নয় যে, তিনি তাদের সাথে লেগে 
বা মিশে আছেন বরং তিনি আরশের উপরেই রয়েছেন।) আরশের 
উপর থেকে তিনি সৃষ্টির সব অবস্থা সম্পর্কেই জ্ঞাত আছেন। 


17 


তিনি তাদের কথা শুনেন। তাদের কার্যকলাপ দেখতে পান। 
তাদের কার্যক্রম পরিচালনা করেন । ফকীরকে রিযিক দান করেন। 
নি:স্ব ও অভাবী ব্যক্তির অভাব পূরণ করেন। যাকে ইচ্ছা রজত্ব 
দান করেন। যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। যাকে 
ইচ্ছা সম্মানিত করেন। যাকে ইচ্ছা অপমাণিত করেন। তাঁর 
হাতেই সমস্ত কল্যাণ নিহিত সব কিছুর উপরই তিনি ক্ষমতাবান । 
যার এত বড় শান তিনি প্রকৃত অর্থেই তাঁর সৃষ্টির সাথে রয়েছেন। 
যদিও তিনি প্রকৃতপক্ষে সৃষ্টির উর্ধালোকে আরশের উপর 
রয়েছেন। 


[N61 al el 5 enh ES LY 
“বিশ্বের কোন কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সব কিছুই শুনেন 
এবং দেখেন” [শুরা : ১১] 
হুলুলিয়া' এবং অন্যান্য সম্প্রদায়ের মত আমরা এ কথা বলিনা 


যে, আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টি জগত বা মাখলুকের সাথে এই 
যমীনে বিরাজ করছেন। 


' হুলুলিয়া: জাহমিয়া সম্প্রদায়ের একটি অংশ যারা আল্লাহকে সর্বত্র স্বশরীরে 
উপস্থিত বা বিরাজমান বলে মনে করে। বর্তমানেও যারা মনে করে যে 
আল্লাহ্‌ তা'আলা সর্বত্র বিরাজমান তারা কাফের অথবা পথভ্রষ্ট । [সম্পাদক] 
18 


আমরা মনে করি যারা এধরনের কথা বলে তারা কাফের 
অথবা পথভ্রষ্ট । কারণ আল্লাহর শানে যা অশোভনীয় এবং 
অবমাননাকর তারা তাই বলছে। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলা 
সম্পর্কে খবর বা তথ্য জানিয়েছেন যে, আল্লাহ তা'আলা প্রত্যেক 
রাতেই এক তৃতীয়াংশ বাকী থাকতে দুনিয়ার আকাশে অবতরণ 
করেন তারপর [দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে] বলতে থাকেন: 


কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দিব? কে 
আমার কাছে চাইবে যে আমি তাকে দান করব? কে আমার কাছে 
ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করে দেব? [মুয়াত্তা ১/২১৪, 
বুখারী ৯/২৫,২৬, মুসলিম ১/৫২১] 


আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা নির্ধারিত দিন অর্থাৎ 
আগমন করবেন। 


19 


আল্লাহ তা'আলা বলেছেন: 
BLUES LUNE HEISE LTS 
INO SEH SG HA SE S04 le Lt HG 

[¢Y-9) 

“কখনো নয়, যমীনকে যখন চুর্ণ-বিচুর্ণ করে বালুকাময় বানিয়ে 
দেয়া হবে এবং তোমার রব আগমন করবেন, আর ফিরিশ্তারা 
সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় থাকবে, জাহান্নামকে সেদিন 
সবার সামনে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে। 
কিন্তু তখন তার বোধশক্তি ফিরে পাওয়ায় কি লাভ হবে” [ফজর 
: ২১ -২৩] 


আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন 
আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা 
MESSE (OESAAREE 


“[আল্লাহ] যা ইচ্ছা করেন তা সম্পন্ন করেই ছাড়েন” [বুরুজ: 
১৬] 


20 


আল্লাহর ইচ্ছা দু'রকমের 

আমরা আরও ঈমান আনি যে, আল্লাহ তা'আলার ইচ্ছা 
দু’'রকমের:; ১। কাউনিয়্যাহ ২। শারইয়্যাহ 

১। কাউনিয়াহ : এ ধরনের ইচ্ছা দ্বারা আল্লাহ তা'আলার 
ইচ্ছাকৃত জিনিসটি সম্পন্ন হয়। তবে জিনিসটি আল্লাহর কাছে 
পছন্দনীয় হওয়ার ব্যাপারটি জরূরী নয় । আর এটা দ্বারাই আল্লাহর 
“মাশিয়াত’ বা ইচ্ছা বুঝানো হয়। যেমন আল্লাহ তা'আলা বলেন: 


[cor 521 42 Js HT Sl; EST HC I ) 
আল্লাহ যা চান তাই করেন” [বাকারা : ২৫৩] 
[1321 (ES BES SL HT IE OLY 
“যদি আল্লাহই তোমাদেরকে বিভ্রান্ত করতে চান (তাহলে কোন 
নসিহতই কাজে আসবে না) । তিনিই হচ্ছেন তোমাদের রব।” 
[হুদ : ৩৪] 


২৷ শরহয়যাহ : এ ধরনের ইচ্ছা দ্বারা আল্লাহর ইচ্ছাকৃত 
জিনিসটি সম্পন্ন হওয়া অপরিহার্য নয়। তবে এ ক্ষেত্রে ইচ্ছাকৃত 


21 


জিনিস বা বিষয়টি তাঁর পছন্দনীয় হতে হবে। যেমন আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন: 
[ov (intl 55 01 0 GY 
“আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে চান” [নিসা : ২৭] 
আমরা আরও ঈমান আনি যে, আল্লাহ তা'আলার কাউনী এবং 
শর'য়ী উভয় ইচ্ছাই তাঁর হিকমতের অধীন আল্লাহ তাআলা স্বীয় 
কাউনী ইচ্ছানুযায়ী যা ফয়সালা করেন অথবা শর'য়ী ইচ্ছানুযায়ী 
বান্দাহ [মাখলুক] যে ইবাদত করে উভয় ক্ষেত্রেই তাঁর হিকমত 
নিহিত রয়েছে। এ ব্যাপারে আল্লাহর হিকমতের কিছু আমরা 
বুঝতে সক্ষম হই বা না হই অথবা আমাদের বিবেক-বুদ্ধি এ 
ক্ষেত্রে অক্ষম হলেও কিছু যায় আসে না। [সর্বাবস্থাতেই তিনি 
সবচেয়ে বড় হাকীম] 
[AON LO Ss el, PNAS). 
“আল্লাহ কি সবচেয়ে বড় হাকীম নন?” [তীন: ৮] 


[0+ :s8 SUN] ৰ্ঘ El RES BONS AR 095 } 


22 


উত্তম হুকুমের অধীকারী আর কে হতে পারে?” [মায়েদা: ৫০] 


আল্লাহর ভালবাসা 

আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা তাঁর অলিগণকে 
ভালবাসেন । তাঁরাও আল্লাহকে ভালবাসেন। 

dls SA EL IASG SE BS 4B) 

“হে নবী! লোকদের বলে দাও, তোমরা যদি প্রকৃতই 
আল্লাহকে ভালবাস বলে দাবী করো, তবে আমার অনুসরণ করো। 
তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন।” [আল ইমরান : ৩১] 


[ot SU (S255 4 254 HIE B45) 


(তোমাদের কেউ যদি নিজের দ্বীন থেকে ফিরে যায়, তবে যাক 
না) আল্লাহ আরো এমন জাতির উত্থান ঘটাবেন যাদেরকে আল্লাহ্‌ 
ভালবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবেন ৷ [মায়েদা: ৫৪] 


[1:0 dN ) a fed hy 


“আল্লাহ ধৈর্যশীল লোকদেরকে ভালবাসেন ।” [আল ইমরান: 
১৪৬] 


23 


[A:lL2ANO eT LZ HY 
“তোমরা ইনসাফ করো। আল্লাহ ইনসাফকারীদেরকে 
ভালবাসেন” [হুজুরাত : ৯] 
[a0 54M LO sll L2H SUE }. 
“তোমরা ইহসান করো। আল্লাহ মুহসিন বান্দাগণকে 
ভালবাসেন ৷” [বাকারা : ১৯৫] 


আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা সেসব কাজ ও কথার 
নির্দেশ দিয়েছেন তিনি সেগুলোকে পছন্দ করেন; আর সেসব 
জিনিস তিনি নিষেধ করেছেন সেগুলোকে তিনি অপছন্দ করেন । 


চং EEE 
[0S L555 3S 


“তোমরা যদি কুফরী করো তাহলে [মনে রেখো] আল্লাহ 
তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দাহদের জন্য কুফরী 
পছন্দ করেন না। আ তোমরা শোকর করলে তিনি তোমাদের 
জন্য তা পছন্দ করেন” [যুমার : ৭] 


24 


{OO LH SL S35 ES EST BTS 55 
[£7:45] 
“তাদের বের হয়ে যাবার যদি ইচ্ছা সত্যিই থাকতো তবে তারা 
সে জন্য কিছু প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতো। কিন্তু তাদের 
সংকল্পবদ্ধ হওয়াটাই আল্লাহর পছন্দ ছিলো না। তাই আল্লাহ 
তাদেরকে অবসাদগ্রস্ত করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, ‘বসে 
থাকো বসে থাকা অন্যান্য লোকদের সাথে” [তাওবা: ৪৬] 


আল্লাহর সন্তুষ্টি 

আমরা ঈমান আনি যে, যারা ঈমানদার এবং নেক আমল করে 
আল্লাহ্‌ তাদের প্রতি সন্তুষ্ট । 

[ALLO 45 G35 GY DS LE 1 b55 EE HT G55 

“তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহর 
প্রতি সন্তুষ্ট । এ সন্তুষ্টি তার জন্যই যে ব্যক্তি স্বীয় রবকে ভয় 
করে” [বাইয়িনাহ : ৮] 


25 


আল্লাহর গযব 
আমরা আরও ঈমান আনি যে, আল্লাহ তা'আলা কাফের এবং 
অন্যান্য এমন লোকদের উপরই গযব নাযিল করেন যারা গযবের 
উপযুক্ত ৷ 
Cale D285 5 Eb Lele 5 G5 AL SSW) 
[1:0] 
“যারা আল্লাহ সম্পর্কে কারাপ ধারণা পৌষণ করে, দোষ-ক্রুটি 
ও খারাপের আবর্তে তারা নিজেরাই নিমজ্জিত। তাদের উপরই 
আল্লাহর গযব পড়েছে” [ফাতহ: ৬] 
45 A 3 LSE 14 iS ASL EE SES) 
[7:}N {LG be SE 


তাদের উপরই আল্লাহর গযব। এসব লোকদের জন্য রয়েছে 
বেদনাদায়ক শাস্তি” [নাহল : ১০৬] 


আল্লাহর চেহারা 
আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলার চেহারা রয়েছে যা 
“জালাল ও ইকরাম” অর্থাৎ মহিয়ান এবং গরিয়ান গুণ বিশিষ্ট । 


26 


[v2 A SY JETS 5 5 B55) 
“এবং কেবলমাত্র তোমরা রবের মহিয়ান ও গরিয়ান চেহারাই 
অবশিষ্ট থাকবে” [রাহমান : ২৭] 


আল্লাহর হাত 
আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলার উদার এবং উম্মুক্ত 
দুটি হাত রয়েছে। 


NE BASUNLE BS Ld ELIS KH 


“আল্লাহর হাত তো উদার ও উন্ুক্ত। তিনি যেভাবেই ইচ্ছা 
খরচ করেন” [মায়েদা : ৬৪] 
LE fF ASS LF BONG 5 ES DLS GG) 


Lo 


[20 SSB LE JS; Ash 0 CEs SI; 

“এসব লোকেরা তো আল্লাহর কদর যতটুকু করা উচিৎ তা 
করলো না, অথচ কেয়ামতের দিন গোটা যমীন তাঁর মুষ্ঠির মধ্যে 
থাকবে। আসমানসমূহ থাকবে তার ডান হাতের মধ্যে পেচানো 
অবস্থায়। এসব লোকেরা যে শিরক করে তা হতে তিনি সম্পূর্ণ 
পবিত্র ।” [যুমার: ৬৭] 


27 


আল্লাহর চক্ষু 

আমরা ঈমান আনি যে, আল্লাহ তাআলার দুটি হাকীকী 
(প্রকৃত) চক্ষু আছে। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তা'আলা নিম্নোক্ত 
বাণী; 


[rv 321 (E255 EEL DU 6) 

“আমার চোখের সামনে এবং অহী মোতাবেক তুমি নৌকা 
তৈরী করো।” [হুদ : ৩৭] 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: 
sr r2 4 G5) le a2 Don ESN LAS 3 ol) 

(as 

নূর হলো আল্লাহর পর্দা । যদি তিনি তা উনুক্ত করেন তাহলে 
পৌঁছবে, ভ্বলে-পুড়ে ছাই হয়ে যাবে। [মুসলিম, ইবন মাজা] 

আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ ব্যাপারে একমত যে আল্লাহ্‌ 
তা'আলার দুটি চক্ষু রয়েছে৷ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের দাজ্জাল সম্পর্কিত হাদীসটি এর সমর্থন করছে। এ 
হাদীসটিতে তিনি বলেছেন: 


28 


Ab 2 FED Ob ll 


সে [দাজ্জাল] হলো কানা [এক চোখে দেখে] আর আমাদের 
রব কানা নন। [বুখারী ও মুসলিম] 


আমরা ঈমান আনি যে, 
(© i Ll Ss Dal D5 hs LAN SY 
[ev ie 
“আমরা তা‘'আলাকে দুনিয়ার কোন চোখ প্রত্যক্ষ করতে পারে 
না বরং তিনিই সমস্ত চোখকে প্রত্যক্ষ করতে পারেন। তিনি 
অতিশয় সুক্ষদর্শী এবং সর্ববিষয়ে ওয়াকিফহাল।” [আন'আম: 


১০৩] 


মুমিন লোকেরা আল্লাহকে দেখতে পাবে 
আমরা একথা ঈমান আনি যে, মুমিন ব্যক্তিগন কেয়ামতের 
দিন তাঁকে [রবকে] দেখতে পাবে। 


[CY-0t ALD LO BLE C5 ILO Gol AH 3 


29 


“সেদিন [কেয়ামতের দিন] কিছু সংখ্যক চেহারা হাস্যোজ্জল 
হবে। নিজেদের রবের দিকে দৃষ্টি দিয়ে রাখবে ৷” [কিয়ামাহ : ২২- 
২৩] 


কোন কিছুই আল্লাহর মত নয় 
আমরা আরও ঈমান আনি যে, আল্লাহ তা'আলার কোন দৃষ্টান্ত 
নেই, তাঁর সিফাতে কামাল বা পূর্ণাঙ্গ গুণাবলীর কারণে। 


[N61 LO ail el 55 ek LS 5 
“কোন কিছুই তার মত নয়। তিনি সব কিছুই শুনেন এবং 
দেখেন ৷” [শুরা : ১১] 
আল্লাহর তন্দ্রা ও ঘুম নেই 
আমরা আরও ঈমান আনি যে, 
[c00 52 LES Jy 


“না তন্দ্রা, না নিদ্রা তাঁকে [আল্লাহকে] স্পর্শ করতে পারে।” 
[বাকারা : ২৫৫] 


30 


আল্লাহ পূর্ণ ইনসাফগার 

আমরা আরও ঈমান আনি যে, আল্লাহ তা'আলা তাঁর “কামালে 
আদল” [পূর্ণ ইনসাফ] এর গুণে গুণান্বিত হওয়ার কারণে কারো 
প্রতি জুলুম করেন না। 


অনুরূপভাবে, তিনি তাঁর পূর্ণ নিয়ন্ত্রণ ও আয়ত্তের গুণে 
গুণান্বিত হওয়ার কারণে বান্দাহদের কর্মকাণ্ডের ব্যাপারে গাফেল 
ও উদাসীন নন। 


আল্লাহর জ্ঞান ও ক্ষমতা অসীম 

আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলার অসীম জ্ঞান ও 
ক্ষমতার কারণে আকাশ ও যমীনের কোন জিনিসই তাঁকে অক্ষম 
অপারগ বানাতে পারে না। 


Zz 
2 


ASAIO SG 5 A Tk of EE fT A Sy 

“অর্থাৎ আল্লাহ যখন কোন জিনিসের ইচ্ছা পোষণ করেন 
তখন তিনি [কাঙ্খিত] জিনিসটিকে শুধু বলেন: “হয়ে যাও”। 
অমনি তা হয়ে যায়৷” [ইয়াসীন: ৮২] 

অনুরূপ, পূর্ণ শক্তি ও ক্ষমতার অধিকারী হবার ফলে তিনি 
কখনো ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েন না। 


31 


2 Ls G5 20 Ee 3 EE SG BING Sc CS 355) 
[YA:GIO 2 


“আমি যমীন ও আসমানসমূহ এবং এ দু’য়ের মধ্যে অবস্থিত 
সব জিনিসকে ছয়দিনে সৃষ্টি করেছি। এতে কোন ক্লান্তি আমাকে 
স্পর্শ করেনি” [ক্কাফ: ৩৮] 


আল্লাহর নাম ও সিফাত 

যেসব নাম ও গুণাবলী আল্লাহ তা'আলা স্বয়ং নিজের জন্য 
ঘোষণা করেছেন অথবা তাঁর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন বা স্বীকৃতি দিয়েছেন, সেসব নাম ও 
গুণাবলীর প্রতি আমরা ঈমান রাখি। কিন্তু কঠিনভাবে নিষিদ্ধ দু’টি 
জিনিসকে আমরা অস্বীকার করি। আর তা হচ্ছে: ১. তামছীল; 
২. তাকয়ীফ ৷ 


১. তামছীল: অর্থাৎ অন্তরে কিংবা মূখে এ কথা বলা, “আল্লাহর 
সিফাত বা গুণাবলী মাখলুকের গুণাবলীর মত । 


২. তাকয়ীফ: অর্থাৎ অন্তরে কিংবা মুখে একথা বলা, “আল্লাহর 
সিফাত বা গুণাবলীর অবস্থা, আকৃতি বা সূরত এ রকমের 


ব্যাপারে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 
ব্যাপারে নেতিবাচক ঘোষণা করেছেন সেসব বিষয় নেতিবাচক 
হিসেবেই আমরা ঈমান আনি। এ সব নফী বা নেতিবাচক 
বিষয়গুলো, এর বিপরীতে আল্লাহ তা'আলার জন্য কামালিয়াত 
তথা পূর্ণতাসম্পন্ন গুণ সাব্যস্ত করে। আর যেসব বিষয়ে আল্লাহ 
এবং তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই 
বলেননি সেসব বিষয়ে আমরা চুপ থাকি । 


আকীদা ও তাওহীদের এ পথে চলা ফরয 

আমরা মনে করি যে, এ আক্কীদা ও তাওহীদের উপরে বর্ণিত 
পথে চলা ফরয ও অপরিহার্য। কারণ যেসব বিষয় আল্লাহ 
তা'আলা তাঁর নিজের ব্যাপারে ইতিবাচক বা নেতিবাচক বলে 
ঘোষণা করেছেন সে সব বিষয়গুলো এমন সংবাদ ও তথ্য যা 
তিনি আপন সত্তা সম্পর্কে পরিবেশন করেছেন। আর আল্লাহ 
তা'আলা তাঁর নিজের ব্যাপারে সবচেয়ে বেশী জ্ঞান রাখেন তিনি 
সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সুন্দর বচনের অধিকারী । 
বান্দারা নিজের জ্ঞান দ্বারা তাঁকে আয়ত্ত করতে পারে না। 


33 


আর রাসূলুল্লাহ সাল্লাল্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 

তা'আলার ব্যাপারে যে সব বিষয় ইতিবাচক বা নেতিবাচক বলে 
ঘোষণা করেছেন সেগুলো হচ্ছে নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম পরিবেশিত খবর বা তথ্য । তিনি হচ্ছেন এমন এক 
মহান ব্যক্তি যিনি ‘আপন রব’ সম্পর্কে মানুষের মধ্যে সবচেয়ে 
বেশী জ্ঞানী । সবচেয়ে উত্তম নসীহতকারী। সবচেয়ে বেশী 
সত্যবাদী এবং সুন্দর ভাষার অধিকারী । অতএব আল্লাহ তাআলা 
এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে 
জ্ঞান, সত্যবাদিতা এবং পরিপূর্ণ বর্ণনায় সমৃদ্ধ । তাই তা গ্রহণ 
করার ক্ষেত্রে কোন প্রকার সংশয় অথবা প্রত্যাখ্যান করার ব্যপারে 
কোন ওজর আপত্তি চলতে পারে না। 


34 


অধ্যায় 


আল্লাহর উপর ঈমান 

আল্লাহ তা'আলার উপর যে সব ইতিবাচক বা নেতিবাচক 
সিফাত ও গুণাবলীর কথা বিস্তারিতভাবে কিংবা সংক্ষেপে পেশ 
করেছি সেগুলোর ব্যাপারে আমরা সবচেয়ে বেশী নির্ভর করছি 
কুরআন ও সুন্নাহর উপর । আমরা সবচেয়ে বেশী আস্থাশীল সে 
পথ ও নীতির উপর যা অবলম্বন করেছেন এ উম্মাতেরই সালাফে 
সালেহীন এবং হেদায়াতের পথিকৃত ইমামগণ । 


আমরা মনে করি আল্লাহর নাম ও সিফাতের ক্ষেত্রে কুরআন ও 
সুন্নাহর উক্তি গুলোর প্রকাশ্য অর্থ গ্রহণ করা অপরিহার্য 
এমনিভাবে আল্লাহ তা'আলার শানের সাথে সামঞ্জস্যশীল ও 
শোভনীয় “হাকীকত” এর উপর এগুলোর বাস্তবায়ন অত্যাবশ্যক । 


আমরা কুরআন ও সুন্নাহর এসব উক্তিকে যারা পরিবর্তন 
করেছে এবং আল্লাহ তা'আলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এগুলো যে উদ্দেশ্যে ব্যবহার করেছেন, সে উদ্দেশ্য 


35 


ছাড়া অন্য কোন উদ্দেশ্যে যারাই তা পরিবর্তন করেছে তাদের 
পথকে আমরা প্রত্যাখ্যান করি । 


তাদের পথকেও আমরা পরিত্যাগ করি যারা আল্লাহ তা'আলার 
সিফাতগুলোকে বিকৃত করে এবং এসব উক্তির দ্বারা আল্লাহ্‌ ও 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উদ্দেশ্য নিয়েছেন তা 
গ্রহণ না করে অন্য দিকে ফিরিয়ে দেয়। 


অনুরূপভাবে, আমরা তাদের পথও পরিত্যাগ করি, যারা 
আল্লাহর সিফাতসংক্রান্ত এ বাণীগুলোকে আল্লাহ ও তাঁর রাসূলের 
উদ্দেশ্যকৃত অর্থ নিষিদ্ধ করে সেগুলোকে তা‘তীল বা অর্থহীন করে 
নেয়। 


তদ্রপ, আমরা সে পথও পরিত্যাগ করি, যারা “মুগালীন” 
অর্থাৎ আল্লাহ তা'আলার সিফাতগুলোর ক্ষেত্রে সীমা অতিক্রম 
করে এবং বাড়াবাড়ি করে এগুলোকে কোন সুনির্দিষ্ট আকার 
আকৃতির উপর প্রয়োগ দেখায় অথবা এগুলোর উদ্দেশ্যকে 
বুঝানোর জন্য নিজেরাই অবয়ব বানিয়ে নেয়। 


36 


আমরা নিশ্চিতভাবে জানি যে কুরআন ও সুন্নায় যা এসেছে 
তার সবই হক এবং সত্য । একটা অপরটার বিরোধী কিংবা 
বিপরীত নয়। কারণ, আল্লাহ তা'আলা ইরশাদ করছেন: 
Uz ss bi4G Hf Ze xe 52 36 5 SEAT S555 Sy 
[AS sl {OS 


“এরা কি কুরআন নিয়ে গভীর মনোনিবশের সাথে চিন্তা-ভাবনা 
করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো 
তাহলে এতে অনেক স্ববিরোধিতা পাওয়া যেতো ৷” [নিসা : ৮২] 


কারণ, খবরাদি যদি পরস্পর বিরোধী হয় তাহলে একটি 
অপরটির মিথ্যা হওয়াকে অবধারিত করে তোলে। আল্লাহ ও 
রাসূলের পরিবেশিত খবরের ক্ষেত্রে এ রকম হওয়া একেবারেই 
অসম্তব। 


যে ব্যক্তি এই দাবী করে যে, আল্লাহ তআলার কিতাবে কিংবা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নায় অথবা 
তার অসৎ উদ্দেশ্য বা তার অন্তরে বিদ্যমান বক্তার কারণে । এ 
মিথ্যা ও উদ্দেশ্যমূলক দাবীর জন্য আল্লাহ তা'আলার কাছে তার 


37 


তাওবা করা এবং সাথে সাথে তার এ ভ্রান্তি ও গোমরাহী 
পরিত্যাগ করা উচিৎ । 


আল্লাহর কিতাব কিংবা নবীর সুন্নায় অথবা উভয়টাতেই 
দেখা দেয়, তাহলে মনে করতে হবে, তার মধ্যে জ্ঞানের স্বল্পতা 
অথবা বুঝতে অক্ষমতা অথবা তার চিন্তা শক্তিতে রয়েছে যথেষ্ট 
অপরিপক্বতা ও অপরিচ্ছন্নতা। এমতাবস্থায় তার উচিৎ আরো 
জ্ঞান-সাধনা করা ৷ চিন্তা-ভাবনার ক্ষেত্রে আরো অধ্যাবসায়ী হওয়া । 
যাতে করে তার কাছে সত্য আরো উদ্ভাসিত হয়ে উঠে। আর যদি 
কোন বিষয় তার কাছে সুস্পষ্ট না হয়, তাহলে বিষয়টি কোন 
আলেমের উপর ন্যস্ত করা উচিৎ । সংশয়ের পথ পরিত্যাগ করা 
উচিৎ ৷ জ্ঞানে অভিজ্ঞ ব্যক্তিগণ যা বলে থাকেন এমতাবস্থায় তারও 
তাই বলা উচিৎ । 


[Y:ols dT (Ete Eas Gl: 
“এর প্রতি আমরা ঈমান এনেছি। এর সবই আমাদের রবের 
পক্ষ থেকে এসেছে”। [আল ইমরান : ৭] তার জেনে রাখা উচিৎ 


যে, কুরআন ও সুন্নায় কোন পারস্পরিক বিরোধিতা নেই। এ 
দু'য়ের মধ্যে কোন বৈপরিত্য ও বিরোধিতা নেই । 


38 


অধ্যায় 


আমরা আল্লাহ তা'আলার ফিরিশ্তাদের প্রতি ঈমান আনি। 
আরও ঈমান রাখি যে, 


{EO Ss al 5 IAL HAS NY © S22 IS) 
[¢V-¢1 se] 


“তারা আল্লাহর সম্মানিত বান্দাহ। তারা তাঁর দরবারে আগে 
বেড়ে কথা বলে না। শুধু তাঁরই হুকুমে তারা কাজ করে।॥” 
[আম্বিয়া: ২৬, ২৭] 


তাদেরকে আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন। তারা তাঁরই 
ইবাদতে মগ্ন এবং তাঁরই আনুগত্যে নিয়োজিত ৷ 


IEG FSSA SASSY als SE SES Ny 
[0:4 sO S254 NY 


39 


“তারা আল্লাহর ইবাদত করতে অহংকার করে না। অলসতাও 
করে না। রাত দিন তাঁরই তাসবীহ পাঠে ব্যস্ত থাকে, একবিন্দুও 
থামে না৷” [আমশ্বিয়া: ১৯-২০] 


আল্লাহ তাআলা তাদেরকে আমাদের থেকে আড়াল করে 
রেখেছেন ফলে আমরা তাদের দেখতে পাই না। কোন কোন সময় 
আল্লাহ তা'আলা তাঁর কতিপয় বান্দাহর জন্য তাদের পর্দাকে 
উনুক্ত করে দিয়েছেন (ফলে তারা দেখতে পেয়েছেন) ৷ রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে 
তাঁর আসল রূপে দেখতে পেয়েছেন, তাঁর ছিল ছয়শত ডানা যা 
দিগন্তকে ঢেকে ফেলেছিল [বুখারী]। অনুরূপভাবে জিবরাইল 
আলাইহিস সালাম মরিয়ম আলাইহাস সালামের নিকট পূর্ণাঙ্গ 
মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করেছিলেন । তখন মারইয়াম তাঁর 
সাথে কথা বলেছিলেন আর তিনিও মারইয়ামের সাথে কথা 
বলেছিলেন। আর একবার একজন অপরিচিত মানুষের ছুরতে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসেছিলেন। সাহাবায়ে 
কেরাম তাঁর পাশেই তখন অবস্থান করছিলেন। জিবরাইল 
(আলাইহিস সালাম) এমনভাবে রাসূলের কাছে আসলেন যে, তাঁর 
মাঝে সফরের কোন আলামত দেখা যায়নি । কাপড় ছিল ধব-ধবে 


40 


সাদা । চুলগুলো খুবই কাল বর্ণের । জিবরাইল নিজ হাটু তাঁর হাটুর 
কাছাকাছি নিয়ে বসলেন তাঁর হাত দুখানা দু'রানের উপর রেখে 
রাসূলের মুখোমুখি বসলেন । তারপর একে অপরকে লক্ষ্য করে 
কথাবার্তা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে 
কেরামকে জানালেন যে, তিনি [আগত ব্যক্তি] হচ্ছেনা জিবরাঈল 
[আলাইহিস সালাম] [বুখারী]। 

আমরা ঈমান আনি যে, ফিরিশৃতাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব 
দেয়া হয়েছে। যেমন জিবরাইল [আলাইহিস সালাম] এর দায়িত্ব 
হচ্ছে, আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাঁরই ইচ্ছা অনুযায়ী নবী ও 
রাসূলগণের প্রতি অহী নাযিল করা । 

মীকাঈল [আলাইহিস সালাম] এর দায়িত্ব হচ্ছে, বৃষ্টি বর্ষণ, 
তৃণ-লতা ও শাকশবজী উৎপাদনের কাজ আনজাম দেয়া । 

ইসরাফীল [আলাইহিস সালাম] এর দায়িত্ব হচ্ছে, কিয়ামত ও 
পুনরুথানের সময় সিংগায় ফুক দেয়া। 


মালাকুল মাওত [আলাইহিস সালাম] এর দায়িত্ব হচ্ছে, মৃত্যুর 
সময় “রুহ” কবয করা। এমনিভাবে পাহাড় সংক্রান্ত ব্যাপারে 


ফিরিশৃতা নিয়োজিত রয়েছে। আবার জাহান্নামের রক্ষক হিসেবেও 
নিয়োজিত রয়েছে একজন ফিরিশ্তা। 


কিছু সংখ্যক ফিরিশৃতা মাতৃগর্ভস্থ সন্তানের দায়িত্বে নিয়োজিত । 
আর কিছু সংখ্যক ফিরিশৃতা এমন আছে যারা আদম সন্তানের 
রক্ষণাবেক্ষণ করে। ফিরিশ্তাদের মধ্যে কিছু সংখ্যক এমনও 
রয়েছে যারা মানুষের আমলনামা লেখার কাজে নিয়োজিত । 
একাজে প্রতিটি মানুষের জন্যই দু'জন ফিরিশৃতা নিয়োজিত 
রয়েছে। 
CH LIND we REO LIM Ed FY 


DA-NWN:GHO IEE 


“ডান ও বাম দিকে বসে তারা প্রতিটি কাজ লিপিবদ্ধ করে। 
এমন কোন শব্দ বান্দার মুখে উচ্চারিত হয় না যা সংরক্ষণের জন্য 
স্থায়ী পর্যবেক্ষণকারী নেই ৷” [ক্কাফ : ১৭-১৮] 

আরো এমন কিছু সংখ্যক ফিরিশৃতা রয়েছে যারা মৃত ব্যক্তিকে 
তার গন্তব্যস্থান অর্থাৎ কবরে রাখার পর জিজ্ঞাসাবাদ করে। 
কবরে দু'জন ফিরিশ্তা আসে তারা মৃত ব্যক্তিকে তাঁর রব, দ্বীন 
এবং নবী সম্পর্কে প্রশ্ন করে। 


42 


52 35 GH dT 3 0 IHL Los Sl Hf SE 
[NW ental (© EES Ge 4T Jes Goal Les 
“তখন ঈমানদারগণকে আল্লাহ এক প্রতিষ্ঠিত ও প্রমাণিত 
কথার ভিত্তিতে দুনিয়া ও আখেরাতের উভয় স্থানে প্রতিষ্ঠা দান 
করেন। আর জালেম লোকদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেন। 
আল্লাহ যা চান তাই করেন” [ইবরাহীম: ২৭] 
জান্নাতবাসীদের জন্যও কিছু সংখ্যক ফিরিশৃতা নিয়োজিত 
রয়েছে। 
SE BS FS CE HLL O PEF 5 ogile SEL) 
[rt-cv a0 {GO 
“তারা জান্নাতবাসীদের সাদর সম্ভাষণের জন্য চার দিক থেকে 
আসবে আর বলতে থাকবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। 
তোমরা দুনিয়াতে যেভাবে ধৈর্য অবলম্বন করেছো তার বিনিময়ে 
আজ তোমরা এ পুরস্কারের অধিকারী হয়েছো” [রা“দ: ২৩-২৪] 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে, উর্ধাকাশে 
অবস্থিত “আল-বাইতুল মামুর” এ প্রতিদিন সত্তর হাজার 
ফিরিশৃতা প্রবেশ করে অথবা নামাজ পড়ে । তাদের সংখ্যা এতই 


43 


অধিক যে, এরপর তারা আর কোন দিন দ্বিতীয়বার এতে প্রবেশ 
করার সুযোগ পাবে না । [বুখারী- মুসলিম] 


অধ্যায় 


আসমানী কিতাবের প্রতি ঈমান 

আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা তাঁর নবী-রাসূলগণের 
উপর কিতাব নাযিল করেছেন। এসব কিতাব নাযিল করেছেন 
সমগ্র সৃষ্টিকুলের বিপক্ষে প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য এবং নেক 
আমলকারীদের পক্ষে দলীল প্রমাণ হিসেবে। এসব কিতাবের 
মাধ্যমে নবী রাসূলগণ মানুষকে হিকমত শিক্ষা দেন এবং তাদের 
আত্মশুদ্ধি করেন। 


আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা প্রত্যেক রাসূলের 
উপরই কিতাব নাযিল করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ্‌ তাআলা 
ইরশাদ করেন: 
8 Sls EST Les Uys ely CL Lf 55) 
[fed LL, uf 
“আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ পাঠিয়েছি। 
তাদের সাথে নাযিল করেছি কিতাব এবং মীযান। যাতে করে 


45 


মানুষ ইনসাফ ও সুবিচারের উপর কায়েম থাকতে পারে।” 
[হাদীদ : ২৫] 


আমরা আসমানী কিতাবসমূহের মধ্যে নিমোক্ত কিতাবগুলোর 
কথা জানি: 


১. তাওরাত: এ কিতাব আল্লাহ তা‘আলা মূসা [আলাইহিস 
সালাম] এর উপর নাযিল করেছেন। বনী ইসরাইলের জন্য এটা 
সৰ্বশ্ৰেষ্ঠ কিতাব । 

L3G dh ALT olf S22 Ge LE 555 SHS US) 
(EE fe 1G AT SS 2 laste Ce I, S53; 
[Ltt SU] 

“এতে রয়েছে হেদায়াত এবং আলোকবর্তিকা । এর দ্বারা 
নিবেদিত প্রাণ নবীগণ ইয়াহুদীদের যাবতীয় বিচার-ফয়সালা 
করতেন, অনুরূপভাবে আলেম ও ফকীহগণও। কারণ তাঁদেরকে 
আল্লাহর কিতাবের হিফাযত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া 
হয়েছিলো । আর তারা ছিলো এ কিতাবের সাক্ষী ।” [মায়েদা : ৪৪] 


46 


২. ইঞ্জীল: ঈসা [আলাইহিস সালাম] এর উপর আল্লাহ 
তা'আলা ইঞ্জীল কিতাব নাযিল করেছেন। এ কিতাবটি তাওরাতের 
সমর্থক ও পরিপূরক । 

B53 Se 55 GE EI05 525 Sh 3 LY 3) 
[£1550 LO SEL oh) SI 

“আমি ঈসাকে ইঞ্জীল দান করেছি। এতে রয়েছে হিদায়াত ও 
[গোমরাহী থেকে বেচে থাকার] আলো। তাওরাতের [হুকুম 
আহকাম থেকে] যা কিছু এর সামনে ছিলো এ কিতাব তারই 
সমর্থক এবং সত্যতা প্রমাণকারী। এতে রয়েছে মুত্তাকী লোকদের 
জন্য হিদায়াত ও নসীহত ৷” [মায়েদা : ৪৬] 


[o: dls IM (LAE BE SH 5s SS S35) 
“ইঞ্জীল কিতাব নাযিলের আরেকটি উদ্দেশ্য হলো, তোমাদের 


উপর যা হারাম ছিলো এমন কতিপয় জিনিস আমি তোমাদের 
জন্য হালাল করে দেবো ।” [আল-ইমরান :৫০] 


৩. যাবূর: আল্লাহ তা'আলা যাবূর কিতাবটি দাউদ [আলাইহিস 
সালাম] এর উপর নাধিল করেছেন। 


47 


8. ইবরাহীম এবং মূসা [আলাইহিস সালাম] এর উপর ছহীফা 
[ছোট কিতাব] নাযিল হয়েছে। 


৫, সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
উপর আল্লাহ তা'আলা কুরআনে কারীম নাযিল করেছেন। 


[Ae 52d] (OA SU 53 5 AU SY 
“গোটা মানব জাতির জন্য হিদায়েত স্বরূপ এ কুতাব এমন 
সুস্পষ্ট নির্দশনাবলী দ্বারা পরিপূর্ণ যা সঠিক ও সত্য পথ প্রদর্শন 
করে। হক ও বাতিলের মধ্যে পার্থক্য পরিস্কার ভাবে তুলে ধরে।” 
[বাকারা : ১৮৫] 
[EA SUM (ALE CEG ESI Se BH GI LT EIS 
“পূর্বে নাযিলকৃত কিতাবের মধ্য থেকে সত্যরূপে যা এ 


কিতাবের সামনে রয়েছে এটি তার সত্যতা প্রমাণকারী এবং 
হিফাযত ও সংরক্ষণকারী ৷” [মায়েদা : ৪৮] 


এ কিতাব নাযিলের মাধ্যমে আল্লাহ তা'আলা পূর্বের যাবতীয় 
কিতাবের হুকুম রহিত করে দিয়েছেন। তিনি এ কিতাবকে সব 
ধরনের সংশয়কারী এবং পরিবর্তন সাধনকারীর দুঙ্কর্ম থেকে রক্ষা 
করার দায়িত্ব গহণ করেছেন। 


48 


[424 S25 4 EG SHE LL Gy 
“কুরআন আমিই নাযিল করেছি এবং নিজেই এর 
হিফাযতকারী ৷” [হিজর : ৯] কারণ এ কিতাব কিয়ামত পর্যন্ত 
গোটা সৃষ্টির জন্য দলীল হিসেবে অবশিষ্ট থাকবে। 


পূর্ববর্তী কিতাবগুলো ছিলো অস্থায়ী/সাময়িক । এগুলোর জন্য 
একটা সময় নির্ধারিত ছিলো। রহিতকারী কিতাব (কুরআন) 
নাযিলের মাধ্যমে পূর্বেকার কিতাবগুলোর নিজস্ব কার্যকারিতার 
পরিসমাপ্তি ঘটেছে এবং পূর্ববর্তী কিতাবগুলোতে কি কি রদ-বদল 
ও পরিবর্তন সাধিত হয়েছে তারও বর্ণনা দেয়া হয়েছে। এজন্যই 
এ কিতাবগুলো (পরবর্তী সময়ের জন্য) ক্রটিমুক্ত ছিল না বরং 
সেগুলোতে অনেক পরিবর্তন, পরিবর্ধন সাধিত হয়েছে। 


[1 ell Co2e oF FET S54 VSG Godly 
“ইয়াহুদীদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা কিতাবের 


বাক্যগুলোকে তাদের মূল অর্থ হতে সরিয়ে দেয়।” (অর্থাৎ বিকৃতি 
ঘটায়) [নিসা : ৪৬] 


Hl se bs 5 534 E resl AS Ss Sl B) 
Ed B55 real SS C5 dB NS OG sy LSD 
[VAAN LO SS 
“সে সব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজেদের হাতে 
শরী‘আতের বিধান রচনা করে। তারপর লোকদেরকে বলে যে, 
এগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। এ রকম করার 
উদ্দেশ্য হচ্ছে এর বিনিময়ে তারা সামান্য স্বার্থ উদ্ধার করবে। তাই 
তারা নিজ হাতে যা রচনা করেছে এবং অন্যায়ভাবে যা কামাই 

করেছে তার জন্য রয়েছে ধ্বংস ও শাস্তি” [বাকারা: ৭৯] 

HE SH 5 i 3 HE SH HST IH HY 
[0 tN (8 Sys CA Ga 5S li 
“হে মুহাম্মাদ! বল, মানুষের জন্য আলোকবর্তিকা এবং পথ 
নির্দেশনা হিসেবে মুসা যে কিতাব নিয়ে এসেছিল যা তোমরা 
টুকরা-টুকরা করে রেখে দিচ্ছ, যার কিছু অংশ দেখাও আর 


বনহুলাংশই লুকিয়ে রাখ- সে কিতাব কে নাযিল করেছিল?” 
[আন‘আম: ৯১] 


50 


তৰ 52 448 ESI EA 53 BS be SY 
B45 hf ne Be 3 UG hl Ac Be Fh S15 HST 52 3 
dy CEST I E58 of LED SE U © SAG 2hy SST af 
[VA-VA dls U1 C1 093 8 d BUS 1355 A Ik Sl 
“আর তাদের মধ্যে কিছু লোক এমনও রয়েছে যারা কিতাব 
পাঠ করার সময় জিহবা এমন ভাবে উলট-পালট করে যাতে 
তোমরা মনে করো যে তারা যা পাঠ করছে তা কিতাবেরই কথা । 
অথচ প্রকৃতপক্ষে তা কিতাবের কথা নয়। তারা বলে এগুলো 
আল্লাহর পক্ষ থেকে এসেছে অথচ আল্লাহর পক্ষ থেকে তা আসে 
নি। আসলে তারা জেনে শুনেই আল্লাহর প্রতি মিথ্যা আরোপ 
করছে। কোন মানুষের পক্ষেই এটা শোভনীয় নয় যে, আল্লাহ 
তাকে কিতাব, ক্ষমতা আর নবুয়াত দান করবে আর সে এগুলো 
পেয়ে মানুষকে বলবে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার বান্দাহ 
হয়ে যাও ৷” [আল ইমরান : ৭৮-৭৯] 
ES C5 GE U5 EE SSH FS) 
IAAT 5 EAS EL FL 5) Er D4 SEO 


51 


Yl LB Sal i 55 © Det br Ties SB Af 

[\Y-\০ SUN In টা দে 
“হে আহলে কিতাব আমার রাসূল তোমাদের কাছে এসেছে। 
তিনি তোমাদেরকে এমন অনেক কিছুই কিতাব থেকে বলে দেন 
যা তোমরা গোপন করে রাখছিলে।”[মায়েদা : ১৫-১৭] 


52 


অধ্যায় 


রাসূলদের উপর ঈমান 
আমরা ঈমান আনি যে, আল্লাহ তাআলা তাঁর সৃষ্টিকুলের প্রতি 


রাসূল পাঠিয়েছেন 
58 A I ES HT EE A S55 DY LG SEY 
[0 sll CSS 15256 4 
“সুসংবাদ দাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে। যেন রাসূল 


পাঠাবার পর আল্লাহর বিরুদ্ধে লোকদের কোন যুক্তিই না থাকে। 
আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।” [নিসা:; ১৬৫] 


আমরা ঈমান আনি, সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ [আলাইহিস 
সালাম] আর সর্বশেষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম। 
SLD (034 be SSA Es GESTS ogi Esl 


[1 


53 


“আমি তোমার প্রতি অহী পাঠিয়েছি যেমনভাবে আমি নূহ এবং 
তাঁর পরবর্তী নবীদের প্রতি অহী পাঠিয়েছি” [নিসা : ১৬৩] 


SE; Hl JA SI BC HHI IE HE Uy 
[tobe SN 5s 
“মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের 


মধ্যে কারো পিতা নন । বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ 
নবী ৷” [আহযাব : ৪০] 


নবীগণের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছেন মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পর্যায়ক্রমে ইবরাহীম, 
মূসা, নূহ এবং ঈসা ইবন মারইয়াম ৷ তাঁরা বিশেষ মর্যাদা প্রাপ্ত । 
আল্লাহ তা'আলা ইরশাদ করেন: 
S95 BGG C98 085 Daj Like SSA 2 Gi I 

[Volo (O EAE ts dis US 554 ff S53 

“হে নবী স্মরণ করো, সে ওয়াদা ও প্রতিশ্রর্তির কথা যা 
আমরা সব নবীর কাছ থেকে গ্রহণ করেছি এবং তোমার কাছ 
থেকেও এ প্রতিশ্রুতি নিয়েছি। তাদের সবার কাছ থেকেই আমরা 
খুব পাকাপোক্ত ওয়াদা গ্রহণ করেছি” [আহযাব : ৭] 


54 


আমরা দৃঢ়তার সাথে এ বিশ্বাস পোষণ করি যে, মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরী'আত এসব বিশেষ মর্যাদা 
প্রাপ্ত নবীদের শরী‘আতের মর্যাদাকে অন্তর্ভুক্ত করে। এ ক্ষেত্রে 
আল্লাহর বাণী হচ্ছে: 
E5355 El SH; Sf cs 55 A SS iio) 
[SCS EEE V5 lll Sie S225 rnil as 

“তিনি তোমাদের জন্য দ্বীনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করে 
দিয়েছেন যান উপদেশ তিনি নূহ [আলাইহিস সালাম] কে 
দিয়েছিলেন। আর আমি তোমার প্রতি অহীর মাধ্যমে যা পাঠিয়েছি, 
যার নির্দেশ আমি ইবরাহীম, মূসা ও ঈসাকেও দিয়েছিলাম। তা 
হচ্ছে, তোমরা দ্বীন কায়েম করো এবং এতে বিচ্ছিন্ন হয়ো না।” 
[শূরা: ১৩] 

আমরা ঈমান আনি যে, সব রাসূলই মানুষ ছিলেন। মাখলুক 
ছিলেন। রুবুবিয়াতের কোন গুণ বা বৈশিষ্ট্য তাঁদের মধ্যে ছিলো 
না। সর্বপ্রথম রাসূল নূহ [আলাইহিস সালাম] সম্পর্কে আল্লাহ 
তাআলা ইরশাদ করেছেন : 


55 


(EL IIMT A AHY; BLE Sxe SS dH) 

[Y)\ ১৯] 

“আমি তোমাদের বলি না যে, আমার কাছে আল্লাহর ধনভাণ্তার 

রয়েছে। আমি গায়েব জানি একথাও বলি না। আমি একথাও বলি 
না, ‘আমি একজন ফিরিশ্তা।” [হুদ: ৩১] 


শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ্‌ 
তা‘আলা একথা বলতে নির্দেশ দিয়েছেন: 
BA IKI; A LEY; Af HE xe SIH 
[oie Cs 
“আমি তোমাদেরকে একথা বলি না যে, আমার কাছে আল্লাহর 
ধন-ভান্ডার আছে। আমি গায়েব জানি একথা ও আমি বলি না। 
আমি একজন ফিরিশৃতা এটাও তোমাদেরকে আমি বলি না॥” 
[আন‘আম : ৫০] 
একথা বলার জন্যও নির্দেশ দিয়েছেন: 


[AAS (HIE CINE YG CE 8 dw Bb). 


56 


“আল্লাহ যা চান তাছাড়া নিজের কোন লাভ বা ক্ষতি করার 
ক্ষমতা আমার নেই ।” [আ'রাফ : ১৮৮] 


আল্লাহ তা‘আলা নবীকে একথা বলতে নির্দেশ দিয়েছেন: 


Hl Ss SA 1 ABOU NTE WY 
[O-0V: 1 O EEL e598 02 341 55 3 
“বলুন, আমি তোমাদের কোন ক্ষতি করার ক্ষমতাও রাখিনা, 
কোন কল্যাণ করারও ক্ষমতা রাখি না। বল: আমাকে আল্লাহর 
পাকড়াও হতে কেউ রক্ষা করতে পারবে না। তাঁর আশ্রয় ছাড়া 
আমার আর কোন আশ্রয়স্থল দেখি না” [জিন : ২১-২২] 


আমরা ঈমান আনি, নবীগণ সবাই আল্লাহর বান্দাহ। আল্লাহ 
তা'আলা তাঁদেরকে রিসালাতের মাধ্যমে সম্মানিত করেছেন। 
তাঁদের সর্বোচ্চ মর্যাদা ও প্রশংসা বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তা'আলা 
তাঁদেরকে দাসত্বের গুণে গুণান্বিত করেছেন। প্রথম রাসূল নূহ 
[আলাইহিস সালাম] সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন: 


[rl O SELES AES UE 5 E53) 


57 


[আলাইহিস সালাম] এর সাথে [নৌকায়] বহন করেছিলাম । আর 
নূহ [আলাইহিস সালাম] ছিল আল্লাহর একজন শোকরগুজার 
বান্দাহ ৷” [ইসরা : ৩] 
সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 
আল্লাহ তা'আলা ইরশাদ করছেন: 
(O 135 ll 5A x8 BE GE IF SH IG) 
[\:0৬ |] 
“অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি এ ফুরকান স্বীয় বান্দাহর 
উপর নাযিল করেছেন; যেন সে সমগ্র সৃষ্টিকুলের জন্য ভয় 
প্রদর্শনকারী হতে পারে৷” [ফুরকান: ১] 
অন্যান্য নবীগণের ক্ষেত্রে আল্লাহ তা'আলা ইরশাদ করছেন: 
(© LAN Sx Il oxi Gly 20 Uisis $56) 
[to : 02] 
“আমার বান্দাহ ইবরাহীম, ইসহাক এবং ইয়াকুবের কথা স্বরণ 
করো । তারা বড় কর্মক্ষমতা সম্পন্ন এবং দৃষ্টিমান লোক ছিলো।” 
[ছোয়াদ : ৪৫] 


58 


[W018 SELES S536 USE 5556; ) 
“আমার বান্দাহ দাউদের কথা বর্ণনা করো, সে বড় শক্তি 


সামর্থের অধিকারী ছিলো। সব ব্যাপারেই আল্লাহর দিকে 
প্রত্যাবর্তনকারী ছিলো।” [ছোয়াদ :১৭] 


IY: 014 SE LA cis SEL SI C8553 
“আর দাউদকে আমরা সুলাইমান [এর মত বিচক্ষণ পুত্র] দান 
করেছি। সে কতইনা উত্তম বান্দাহ। সে [বার বার আল্লাহর দিকে] 
ত্যাবর্তনকারী ৷” [সোয়াদ: ৩০] 
ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ তা'আলা ইরশাদ 
করছেন: 


z 


[09:25] 

“সে [ঈসা] আল্লাহর বান্দাহ ব্যতীত আর কিছুই নয়। তাঁর 

প্রতি আমরা নিয়ামত দান করেছি এবং তাকে বনী ইসরাইলের 
জন্য এক বিশেষ দৃষ্টান্ত বানিয়েছি ।” [যুখরুফ :৫৯] 


59 


আমরা ঈমান আনি যে, আল্লাহ তা‘আলা মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে “রিসালত” সমাপ্ত করেছেন। 
তাঁকে গোটা মানব জাতির কাছে রাসূল হিসেবে পাঠিয়েছেন 
আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন: 


JL A A Ls El HIS LAN EG Hy 
AE a3 Ee LE ES ৰ Ef RE BNL 

A 155 ALLE Lois BS BNA SN; oc 

SLA (ES SE A LA 5085 DT beh SA GN 


[\oA 


“হে মুহাম্মদ! বলো হে লোকসকল, আমি তোমাদের সবার 
প্রতি নবী হিসেবে সেই মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, 
যিনি আসমান ও যমীনের একচ্ছত্র মালিক তিনি ছাড়া আর কোন 
হক ইলাহ নেই৷ তিনিই জীবন দান করেন। তিনিই মৃত্যু দেন। 
অতএব তোমরা আল্লাহর প্রতি এবং তাঁরই প্রেরিত উম্মী নবীর 
প্রতি ঈমান আনো যিনি আল্লাহ এবং তাঁর কথাকে মেনে চলেন 
করতে পারো” [আরাফ : ১৫৮] 


আমরা ঈমান আনি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর শরী'আত হচ্ছে “দ্বীন ইসলাম”, যে দ্বীনকে আল্লাহ 


60 


তা'আলা তাঁর বান্দাহদের জন্য পছন্দ করেছেন। একমাত্র ইসলাম 
ছাড়া অন্য কিছুই কারও কাছ থেকে তিনি দ্বীন হিসেবে গ্রহণ 
করবেন না । আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন: 


[4 :olee MCLY se of SY 
“আল্লাহর কাছে ইসলামই একমাত্র দ্বীন ।” [আলে-ইমরান :১৯] 
E555 GS Ale LLG Lop 1S SLE idl 
[Yr 350 (ys LY 
“আজ আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য সম্পূর্ণ করে 
দিলাম। আমার নিয়ামত তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম। 


আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট 
হলাম।” [মায়েদা : ৩] 


আরও ইরশাদ করেন: 
&ে 591 3985 se FE 3 ES LY GE ES 5 
[Ae ols JMO pl 


61 


“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দ্বীন হিসেবে গ্রহণ 
করতে চায়; তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। 
আর আখেরাতে সে হবে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত” [আলে-ইমরান: ৮৫] 


আমরা মনে করি বর্তমানে যে ব্যক্তি দ্বীন ইসলাম ব্যতীত 
অন্যান্য মতাদর্শ যেমন ইয়াহুদীবাদ, খৃষ্টবাদ ইত্যাদিকে দ্বীন 
হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে মনে করবে সে কাফের 
একাজ থেকে যাদি সে তাওবা করে তার তাওবা গ্রহণ করা হবে। 
অন্যথায় মুরতাদ হিসেবে তাকে হত্যা করতে হবে। কারণ সে 
কুরআনে মিথ্যারোপ করল। 


আমরা মনে করি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে গোটা মানব জাতির রাসূল হিসেবে মেনে নিতে 
অস্বীকার করে সে মূলত: দুনিয়ার সব নবীকেই অস্বীকার করে। 
এমনকি সে নিজে যাকে নবী হিসেবে বিশ্বাস করে এবং অনুসরণ 
করে, প্রকারান্তরে তাকেও সে অস্বীকার করে। এর প্রমাণ হচ্ছে: 


[vo lO LIC 0 SY 
“নূহের কওম রাসূলগণের উপর মিথ্যারোপ করেছে”। [শুণআরা 


: ১০৫] 


62 


এ আয়াতে নুহ [আলাইহিস সালাম] এর জাতিকে সমস্ত 
রাসূলগণের প্রতি মিথ্যারোপকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
অথচ নূহ [আলাইহিস সালাম] এর পূর্বে কোন রাসূলই আসেননি। 
এর অর্থ হলো, একজন নবীকে অস্বীকার করা, গোটা নবীকুলকে 
অস্বীকার করার শামিল। 


EE st ES bo 2 3, Fz EL 4 43 2» Et 
4533 GE 5 Of IG 55 DL IES Al Oy 
{GE এল $5 বত 4 a. Sa AIS La at B38 4 Bz 
Ne DS 05 553 Ol 09579 UE FES} LPS LF 091565 

EMT UE EE te ss RE 
rs (0) |Eery [SES EEG! boc; => SAS ~ ID) [© 


[\০১-০. 


“যারা আল্লাহ ও তাঁর রাসূলগণকে অস্বীকার করে এবং তাঁদের 
মধ্যে পার্থক্য করতে চায়, আর বলে, আমরা কাউকে মানবো আর 
কাউকে মানবো না এবং ঈমান ও কুফরের মাঝখানে কোন পথ 
বের করার ইচ্ছা পোষণ করে তার নিঃসন্দেহে কাফের। 
কাফেরদের জন্য আমি অপমানকর শাস্তির ব্যবস্থা করে রেখেছি ।” 
[নিসা; ১৫০-১৫১] 


আমরা ঈমান আনি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর পরে আর কোন নবী আসবে না। তাঁর পরে যে 
কেউ নবুয়তের দাবী করবে অথবা নবুয়তের মিথ্যা দাবীদারকে 


63 


সত্য বলবে সেও কাফের কারণ সে আল্লাহ তা'আলা, রাসূলুল্লাহ 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের ‘ইজমা’ অর্থাৎ 
মুসলিম উম্মার সর্বসম্মত রায় ও সিদ্ধান্তকে মিথ্যা প্রতিপন্ন 
করেছে। 


আমরা ঈমান আনি যে, রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম উম্মতের জন্য রেখে গিয়েছেন, খোলাফায়ে 
রাশেদীনকে ৷ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
পরে উম্মতের মধ্যে জ্ঞান ইসলামের প্রচার, প্রসার এবং নেতৃত্বের 
ক্ষেত্রে তাঁরই প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশী 
মর্যাদাবান এবং খেলাফতের সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন আবু 
বকর [রাদিয়াল্লাহু আনহু] তারপর ওমর [রাদিয়াল্লাহু আনহু], 
তারপর হযারত ওসমান [রাদিয়াল্লাহু আনহু] অত:পর আলী 
[রাদিয়াল্লাহু আনহু] 


মর্যাদার দিক থেকে তাঁদের অবস্থান যেমন ছিলো, খিলাফতের 
দিক থেকেও ছিলো তাদের তেমনই অবস্থান 


মহান হাকীম আল্লাহ রাব্বুল আলামীনের জন্য এটা 
কোনক্রমেই শোভনীয় নয় যে, সর্বোত্তম যুগেও তিনি এমন 


লোককে খিলাফতের দায়িত্ব দিবেন যার চেয়ে উত্তম এবং 
খিলাফতের অধিক যোগ্য ব্যক্তি উম্মতের মধ্যে বিদ্যমান রয়েছে। 


আমরা আরও ঈমান আনি যে, সাহাবায়ে কেরামের মধ্যে 
থেকে (মাফদুল) ব্যক্তি কোন কোন ক্ষেত্রে (আফদল) ব্যক্তির 
চেয়েও অধিক গুণাগুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। কিন্তু 
(আফদাল) ব্যক্তিকে নিরঙ্কুশভাবে (মাফদুল) ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ 
বলা ঠিক নয়। কেননা মর্যাদার কারণ ও বিষয়বস্তু অনেক এবং 
বিভিন্ন রকমের হয়ে থাকে। এ প্রসংগে বলা যেতে পারে আবু 
বকর “তাকওয়া” ওমর শাসন, ওসমান লজ্জা ও বিনয় এবং আলী 
[রাদিয়াল্লাহু আনহুম] সাহসিকতা ও বীরত্বের দিক থেকে শ্রেষ্ঠত্বের 
অধিকারী ছিলেন। 


শ্ৰেষ্ঠ উম্মত 
আমরা ঈমান আনি যে, উম্মতে মুহাম্মদী হচ্ছে সর্বোত্তম 
উম্মত । 


ECA | 0355 EAE Sl pl) sl il 7S } 


[\: ols UN] hl 04%57 


65 


“তোমরা সর্বোত্তম উম্মত । মানুষের জন্য তোমাদেরকে বের 
করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে। অন্যায় কাজ 
থেকে মানুষকে বিরত রাখবে, আর আল্লাহর প্রতি ঈমান রাখবে ৷” 
[আলে ইমরান : ১১০] 


আমরা ঈমান আনি যে, উম্মতে মুসলিমার মধ্যে সর্বোত্তম মানব 
গোষ্ঠী ছিলেন সাহাবায়ে কেরাম [রাদিয়াল্লাহ আনহুম] তারপর 
তাবেয়ীন তারপরে তাবে-তাবেয়ীন ৷ 


আমরা আরও ঈমান আনি যে, কেয়ামত পর্যন্ত এ উম্মতের 
মধ্য থেকে এমন একটি দল হকের উপর অবিচল থাকবে 
যাদেরকে কোন অপমানকারী কিংবা বিরোধিতাকারী কোন ক্ষতি 
করতে পারবে না। তাদেরকে হকের পথ থেকে বিচ্যুত করতে 
পারবে না। 

আমরা ঈমান আনি যে, সাহাবায়ে কেরামের মধ্যে যেসব 
ফিতনা অর্থাৎ ভুল বুঝা-বুঝির কারণে মতানৈক্য, সংঘাত ও 
সংগ্রাম সংঘটিত হয়েছে তা তাঁদের ব্যাখ্যা ও ইজতিহাদের কারণে 
হয়েছে। এ ক্ষেত্রে যারা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁদের 
জন্য দু'টি পরস্কার। যারা ভুল করেছেন তাদের জন্য রয়েছে 


66 


একটি পুরষ্কার । আর ভুল-ক্রটিগুলো আল্লাহ তা'আলা মাফ করে 
দিয়েছেন। 


আমরা মনে করি তাঁদের প্রতি কোন অন্যায় আচরণ থেকে 
আমাদের বিরত থাকা উচিৎ । এমনিভাবে তাঁরা যে মর্যাদা ও 

ংসার অধিকারী, তা ছাড়া অন্য কিছু আলোচনা করা আমাদের 
অনুচিৎ। তাঁদের কারো প্রতি হিংসা-বিদ্বেষ ও ঈর্ষা পোষণ করা 
থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখা উচিৎ । আল্লাহ তাআলা 
ইরশাদ করেন: 


E55 EAT 5; চো 5 5 Bl Ls SES YN} 

EEE LCE EEE Sf NEES OF FE 

“তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পরে দান করেছে এবং 
জিহাদ করেছে তারা কখনো তাদের সমান হতে পারে না যারা 
মঙ্কা বিজয়ের আগে দান করেছে এবং জিহাদ করেছে। বস্তুত: 
তাদের মর্যাদা পরে দানকারী ও জিহাদকারীদের তুলনায় অনেক 
বেশী । আল্লাহ উভয়ের জন্যই উত্তম ওয়াদা করেছেন।” [আল 
হাদীদ : ১০] 

আল্লাহ তা'আলা আমাদের সম্পর্কে বলেন: 


67 


Sic Gl GE; SBS Sos ¢ 25S 0 iy 
6 5 55 SLES IES ALN 5h 3 FEN; say 
[\e: 4] 
“যারা এই অগ্রবর্তী লোকদের পরে এসেছে তারা বলে: হে 
আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেসব ভাইদেরকে 
ক্ষমা করে দাও যারা আমাদের ঈমানদার লোকদের প্রতি কোন 
হিংসা ও শক্ৰুতার ভাব রেখো না। হে আমাদের রব, তুমি বড়ই 
অনুগ্রহকারী করুণাময় ।”[হাশর: ১০] 


আখেরাত 


আমরা শেষ দিবসে ঈমান আনি। আর শেষ দিন হচ্ছে 
কেয়ামতের দিন। এরপর আর কোন দিন নেই । 


সেদিন মানুষ পুন:জীবন লাভ করবে। সে জীবন হবে হয় 
দারুন্নাইম, অর্থাৎ নিয়ামাতপূর্ণ ও শান্তিময় গৃহে নতুবা কঠিন 
শাস্তির গৃহে অনন্তকাল থাকার জন্য। 


68 


শিঙ্গায় ফুঁক 
আমরা ঈমান আনি যে, ইসরাফীলের দ্বিতীয়বার শিংগায় ফুঁক 
দেয়ার পর মৃতকে জীবিত করার মাধ্যমে পুনরুত্থান সংঘটিত 
হবে। 
EUG NL NG 5 SFG A G3 0 5 5) 
[WANG SEG BEG SBE SE ad ES 
“সেদিন সিংগায় ফুঁক দেয়া হবে। তখন আসমান ও যমীনের 
সকল প্রাণী মরে পড়ে থাকবে। অবশ্য আল্লাহ যাদেরকে জীবন্ত 
রাখবেন তারা ছাড়া। অতঃপর শিংগায় আরেকবার ফুঁক দেয়া 
হবে। তখন সবাই উঠে দাঁড়াবে এবং তাকিয়ে থাকবে৷” [যুমার : 
৬৮] 


এরপর সব মানুষ রাব্বুল আলামীনের উদ্দেশ্যে কবর থেকে 
উঠবে তাদের অবস্থা হবে পাদুকা বিহীন নগ্ন এবং বস্ত্র বিহীন 
উলঙ্গ । 
(© 5 6 le ey id GE If US Sy 
[ts 


69 


“যেভাবে সর্বপ্রথম আমরা সৃষ্টির সূচনা করেছিলাম ঠিক 
সেভাবে আমরা তার পুনরাবৃত্তি করবো । এটা একটা ওয়াদা, যা 
পুরণ করার দায়িত্ব আমাদের। একাজ অবশ্যই আমরা করবো।” 
[আম্বিয়া : ১০৪] 


আমল নামা 

আমরা আমল নামার উপর ঈমান আনি। এ আমল নামা হয় 
ডান হাতে দেয়া হবে নতুবা পিছন দিক থেকে বাম হাতে দেয়া 
হ্বে। 


S30 oo 5 ASS Gl Ub © Gs al BES 

[\-V GES {O et L235 © 05 143 

“অতঃপর যারা আমল নামা তার ডান হাতে দেয়া হবে তার 

হিসাব সহজভাবে নেয়া হবে। আর সে আপনজনদের কাছে হাসি- 

খুশী ও আনন্দচিত্তে ফিরে যাবে। আর যে ব্যক্তির আমল নামা 

পিছন দিক হতে দেয়া হবে, সে ভয়ে মৃত্যুকে ডাকবে। সে জলন্ত 
অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে।” [ইনশিকাক : ৭-১২] 


70 


ন SecA Ese IE BEA ELIA dae Fas as, 2 
CS ical Ps A 049-4 5 Bb 3) | 5¥ 
{© Es He BA IS HK SS © bis LH 


[Nt-\Y cel DN 


রেখেছি । আর কেয়ামতের দিন আমরা তার জন্য একটি কিতাব 
প্রকাশ করবো। সে কিতাবটিকে উনুক্ত গ্রন্থ হিসেবে দেখতে 
পাবে। নিজের আমল নামা পড়ে দেখো। তাহলে আজ তোমার 
নিজের হিসাব দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট ৷” [ইসরা : ১৩- 
১৪] 


মিজান 
আমরা ঈমান আনি, কেয়ামতের দিন “মিজান” বা ভাল-মন্দ 
ওজন করার ব্যবস্থা থাকবে। কোন ব্যক্তির প্রতি জুলুম করা হবে 
না। 
(O57 54555 IE Jos 5 © AF FE BS Ee Lx 3) 
[A-VY 2) 1 


Vat 


“যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে 
পাবে এবং যে ব্যক্তি বিন্দু পরিমান বদ-আমল করবে, তাও সে 
দেখতে পাবে” [যিল-যাল: ৭-৮] 

Ay EAE 05 © SIT 1 DTN Lys SIE 5) 
SE B25 US © SAS SE SBS Gf 5G 
[Viv 0AM LO SAE 2 5 

“যাদের (নেক আমলের) পাল্লা ভারী হবে তারাই সফলকাম 
হবে। আর যাদের পাল্লা হালকা হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে তারা 
অনন্তকাল জাহান্নামে থাকবে। আগুন তাদের মুখমণ্ডলের চামড়া 
চেটে-চেটে খাবে । এর ফলে তাদের জিহবা বের হয়ে আসবে” 
[মুমিনুন : ১০২-১০৪] 

J 55% NG BIA HE 5 WE LE AB ELSE 5) 
[NUL SAE NE Ge 

“বস্তুত: যে ব্যক্তি আল্লাহর দরবারে নেক আমল নিয়ে উপস্থিত 
হবে তার জন্য দশগুন বেশী পুরষ্কার রয়েছে। আর যে ব্যক্তি পাপ 
কাজ নিয়ে উপস্থিত হবে, তাকে তার পাপের সমপরিমাণ প্রতিফল 


72 


দেয়া হবে। কারো প্রতি কোন জুলুম করা হবে না।” [আন'আম : 
১৬০] 


শাফা‘আত 

আমরা ঈমান আনি যে, রাসূলুল্লাহ্‌ [সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম] এর জন্য ‘শাফাআতে উযমা’ (বা মহান শাফাআত) 
বিশেষভাবে নির্দিষ্ট রয়েছে। বান্দাহদের মধ্যে বিচার ফায়সালা 
করার জন্য আল্লাহ তা'আলার কাছে তাঁরই অনুমতিক্ৰমে এ 
শাফা‘'আত এমন এক সময়ে করবেন যখন মানুষ হাশরের মাঠে 
সীমাহীন দুশ্চিন্তা আর সংকটের মধ্যে পড়ে যাবে। লোকেরা 
প্রথমত আদম [আলাইহিস সালাম] এর নিকট যাবে৷ তারপর নূহ 
[আলাইহিস সালাম] তারপর ইবরাহীম, মূসা, ঈসা [আলাইহিস 
সালাম] এবং সর্বশেষ রাসুলুল্লাহ্‌ [সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম] 
এর কাছে যাবে। 


আমরা ঈমান আনি যে, মুমিনদের মধ্যে যারা জাহান্নামে যাবে 
তাদেরকে সেখান থেকে বের করার ব্যাপারে শাফা‘আতের সুযোগ 
রয়েছে। এ শাফা*আত রাসূলুল্লাহ্‌ [সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম] 
সহ অন্যান্য নবী, নেককার বান্দাহ এবং এবং ফিরিশৃতাদের জন্য 
নির্দিষ্ট । 


73 


আল্লাহ তাআলা স্বীয় রহমত ও ফজলে শাফা‘আত ছাড়াই 
জাহান্নামীদের মধ্য হতে একদল লাককে বের করে আনবেন। 


হাওযে রাসূল 

আমরা ঈমান আনি যে, রাসূলুল্লাহ্‌ [সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম] এর জন্য এমন একটি হাওয নির্দিষ্ট রয়েছে যার পানি 
দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং মিশকের চেয়ে সুম্রাণ 
বিশিষ্ট । এর দৈর্ঘ একমাসের পথ এবং প্রন্থও একমাসের পথ। 
এর পাত্রগুলো সোন্দর্যের দিক থেকে যেন আকাশের নক্ষত্র । নবী 
[সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম] এর উম্মতের মধ্যে মুমিনগণ এই 
হাওয থেকে পানি তুলবে যে ব্যক্তি এ হাওয থেকে পানি পান 
করবে তার কখনো পিপাসা লাগবে না। 


পুলসিরাত 

আমরা ঈমান আনি যে, জাহান্নামের উপর পুলসিরাত স্থাপিত 
রয়েছে। মানুষ তাদের আমল অর্থাৎ কার্য-কলাপের ভিত্তিতে এ 
পুলসিরাত অতিক্রম করবে। প্রথম ব্যক্তি বিদ্যুতের গতিতে এটি 
অতিক্রম করবে। এর পরের ব্যক্তি অতিক্রম করবে বাতাসের 
গতিতে ৷ তার পরের ব্যক্তি পাখির গতিতে ৷ পুলসিরাত পার হওয়া 


74 


শুরু হলে রাসূলুল্লাহ্‌ [সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম] সেখানে 
দাড়িয়ে বলতে থাকবেন, হে আমার রব [বিপদ থেকে] রক্ষা 
করো, রক্ষা করো। শেষ পর্যন্ত অবস্থা এমন হবে যে, বান্দাহদের 
নেক আমল এতই কম হবে যে তারা হামাগুড়ি দিবে। আর 
পুলসিরাতের দু’পাশে থাকবে কাটা বা হুলযুক্ত লোহার শলাকা 
লটকানো। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হুলযুক্ত শলাকার 
আঘাত খেয়ে যে ব্যক্তি পার হতে পারবে সে নাজাত পাবে আর 
যে ব্যক্তি শলাকায় আটকা পড়ে যাবে সে জাহান্নামে যাবে। 


আর আমরা কেয়ামতের দিন এবং সে দিনের ভয়ঙ্কর অবস্থা 
সংক্রান্ত যাবতীয় খবর যা কুরআন ও সুন্নায় এসেছে সে সবের 
উপরই ঈমান আনি। আল্লাহ সে কঠিন সময় আমাদের সাহায্য 
করুন। 


বিশেষ শাফা'আত 

আমরা ঈমান আনি যে, জান্নাতের অধিকারী ব্যক্তিগণ জান্নাতে 
প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ্‌ [সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম] 
আল্লাহর কাছে বিশেষ সুপারিশ [খাস শাফা'আত] করবেন। এ 
শাফা‘আত তাঁর জন্যই খাস। 


75 


জান্নাত ও জাহান্নাম 
আমরা জান্নাত ও জাহান্নামের অস্তিত্বে ঈমান আনি। জান্নাত 
পরম সুখ ও শান্তির স্থান । আল্লাহ তা'আলা মুত্তাকী মুমিনদের 
জন্য জান্নাত তৈরী করেছেন। জান্নাতে এমন সুখ-শান্তির উপকরণ 
রয়েছে যা কোন চোখ দেখে নি। কোন কান যা শুনে নি। কোন 
অন্তর যা কখনো কল্পনা করেনি। 
(O BES LH SEB SL BC LE ASH) 
[NY uz] 
“তাদের কর্মের প্রতিফল হিসেবে চক্ষু শীতলকারী যে সুখ- 
সামগ্রী তাদের জন্য গোপন রাখা হয়েছে কোন প্রাণীই তা জানে 
না।” [সাজদাহ : ১৭] 


আর জাহান্নাম হচ্ছে শাস্তির স্থান । জালিম, কাফেরদের জন্য 
আল্লাহ তা'আলা জাহান্নাম তৈরী করেছেন। এতে এমন দুঃখ-কষ্ট 
এবং শাস্তির ব্যবস্থা রয়েছে যা কোন হৃদয় কল্পনা করতে পারে 
না। 


FRA 


0G HG Let Ob Visit ce BET HE Geely USE 
[0A : ASIN LO E32 BUG DAT Lk 523 Ss HA 


76 


“আমরা জালিমদের জন্য আগুনের [জাহান্নামের] ব্যবস্থা করে 
রেখেছি। এ আগুনের লেলিহান শিখা তাদেরকে পরিবেষ্টিত করে 
রাখবে । সেখানে তারা পানি চাইলে এমন পানি সরবরাহ করা 
হবে যা গলিত পদার্থের মত হবে। এর ফলে তাদের মুখমণ্ডল 
বিদগ্ধ হয়ে যাবে। এটা কতই না নিকৃষ্ট পানীয় । কতই না খারাপ 
আশয়স্থল ৷” [কাহাফ : ২৪] 

জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব বর্তমান রয়েছে। অনন্তকাল ধরে 
থাকবে। কোন দিন তা ধ্বংস হবে না। 

[1:33 G4 i 1 be RES 

“আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক 
আমল করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে দাখিল করাবেন যার 
তলদেশ হতে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকবে। এসব লোকেরা 
সেখানে অনন্তকাল বসবাস করবে। নেককার লোকদের জন্য 
আল্লাহ সেখানে উত্তম রিষিকের ব্যবস্থা রেখেছেন।” [তালাক: ১১] 


77 


S54 Vs ds © ac 1 Ef SST SS HT I 


Hf Ges CEG SA OT GS BG LE 3 © ne NY; Es 


[11-1 :0l2 4G I CS 


“আল্লাহ কাফেরদের উপর লা‘নত করেছেন এবং তাদের জন্য 
জ্বলন্ত আগুন তৈরী করে রেখেছেন তারা সেখানে অনন্তকাল ধরে 
থাকবে৷ সেখানে কোন সাহায্যকারী বন্ধু তারা পাবে না। যেদিন 
বলবে: হায়! আমরা যদি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য 
করতাম ৷” [আহযাব : ৬৪-৬৬] 


কুরআন ও হাদীস যাদের জান্নাতের যাবার ব্যাপারে সুনির্দিষ্ট 
করে ও মানগত দিক উল্লেখ করে ঘোষণা দিয়েছে, আমরা তার 
উপর ঈমান আনি এবং স্বীকার করি। নির্দিষ্ট করে জান্নাতে যাবার 
ব্যাপারে যাদের ঘোষণা দেয়া হয়েছে তাদের মধ্যে আবূ বকর, 
ওমর, ওসমান, আলী [রাদিয়াল্লাহু আনহুম] এর মত ব্যক্তিবর্গ ৷ 
রাসূল [সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম] এদের নাম নির্দিষ্ট করে 
দিয়েছেন। আর মানগত ও গুনগত দিক বিচার করে যাদের 


78 


ব্যাপারে জান্নাতে যাবার ঘোষণা রয়েছে তারা হলেন, প্রত্যেক 
মুমিন ও মুত্তাকী লোক 

জাহান্নামে যাবার ব্যাপারে কুরআন ও হাদীস যাদের নাম 
নির্দিষ্ট করে ও মানগত দিক বর্ণনা করে ঘোষণা দিয়েছে আমরা 
তাতেও ঈমান আনি। নির্দিষ্ট করে জাহান্নামের যাবার ঘোষণা 
কতিপয় ব্যক্তি সম্পর্কে । আর গুণগত ও মানগত দিক দিয়ে 
জাহান্নামে যাবার ঘোষণার মধ্যে রয়েছে প্রত্যেক বড় ধরনের 


শিরককারী মুশরিক এবং মুনাফিক । 


আমরা ঈমান আনি যে, কবরে মৃত ব্যক্তির পরীক্ষা হবে। সে 
এবং নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। তখন 
(35 ঠা 3 AE JHC এ া <2) 
[SV ll 
“শাশ্বত বাণীতে বিশ্বাসীগণকে আল্লাহ দুনিয়ার জীবনে এবং 
আখেরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন ৷” [ইবরাহীম : ২৭] 


79 


এসব প্রশ্নের জবাবে মুমিন ব্যক্তি বলবে, ‘আল্লাহ আমার রব’ 
‘ইসলাম আমার দ্বীন’ মুহাম্মদ আমার নবী’ । 

পক্ষান্তরে কাফের এবং মুনাফিক ব্যক্তি বলবে, আমি কিছুই 
জানি না। দুনিয়ার লোকদেরকে যা বলতে শুনেছি আমিও তাই 
বলেছি। 


কবরের শাস্তি 
কবরে মুমিনদের জন্য সুখ-শান্তি আছে একথা আমরা ঈমান 
আনি। 
8 JES GALA Ch cE KAM 235 530 
[A JMO SS 24S Cale HS 3 
তাদেরকে তারা বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক । 
[নাহল : ২৮] 


কবরের আযাব 
আমরা এতেও ঈমান আনি যে, জালিম, কাফেরদের জন্য 


80 


কবরে আযাবের ব্যবস্থা রয়েছে। 


el Rl Kl 3d S58 SB SALE 3) C3 35) 
FE HB SA SG 5 lie SE Beil 
[av SIO SSS case BE SG SA 
“হায় তুমি যদি জালিমদেরকে সে অবস্থায় দেখতে পেতে যখন 
তারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকে। ফিরিশৃতারা তখন হাত 
বাড়িয়ে বলতে থাকে, দাও, বের করে দাও তোমাদের প্রাণ । আজ 
তোমাদের সেসব অপরাধের শাস্তি হিসাবে লাঞ্ছনার আযাব দেয়া 
হবে যে অপরাধ আল্লাহ সম্পর্কে মিথ্যা ও অন্যায় বলার মাধ্যমে 
এবং তাঁর আয়াতসমুহের মোকাবেলায় অহংকার ও বিদ্রোহের 
মাধ্যমে তোমরা করেছো ।” [আন'‘আম: ৯৩] 


এ প্রসংগে অনেক হাদীস বর্ণিত হয়েছে। কুরআন ও সুন্নায় 
যেসব গায়েবী খবর ও তথ্য এসেছে সেগুলো বিশ্বাস করা প্রতিটি 
মুমিন ব্যক্তির উপর কর্তব্য। দুনিয়ার চোখে দেখা কোন জিনিসের 
উপর আন্দাজ অনুমান করে এসব বিষয়ের বিরোধিতা করা ঠিক 
নয়। কেন না নশ্বর দুনিয়া ও অবিনশ্বর আখিরাত, এ দু'টি 
জগতের মধ্যে রয়েছে বিরাট ব্যবধান। একমাত্র আল্লাহই হচ্ছেন 
সাহায্যের আধার । 


81 


অধ্যায় 


তাকদীরের প্রতি ঈমান 

আমরা ‘তাকদীর’ এবং তাকদীরের ভাল-মন্দের উপর ঈমান 
আনি। তাকদীর হচ্ছে, সবজান্তা হিসেবে আল্লাহ তা'আলার পূর্ব 
জ্ঞান ও হিকমতের দাবী অনুযায়ী সমগ্র সৃষ্টিজগতের জন্য সবকিছু 
নির্ধারণ । 


তাকদীরের স্তর 


প্রথম স্তর হচ্ছে : জ্ঞান বা ইলম 

আমরা ঈমান আনি যে, আল্লাহ তা'আলা হচ্ছেন সর্বজ্ঞানী ও 
সর্বজান্তা। কি ছিল, কি হবে, কিভাবে হবে এসব তিনি তাঁর 
‘ইলমে আযালী ও আবাদী’ অথাৎ স্থায়ী এবং চিরন্তন অপরিসীম 
জ্ঞান শক্তির মাধ্যমেই জানেন। তাই অজানার পর নতুন করে 
জানা এবং জানার পর ভুলে যাওয়ার ব্যাপারটি আল্লাহ্‌ তা'আলার 
ক্ষেত্রে প্রযোজ্য নয়। 


দ্বিতীয় স্তর হচ্ছে : লিপিবদ্ধকরণ 
আমরা ঈমান আনি যে, কিয়ামত পর্যন্ত যা কিছু সংঘটিত হবে 
তার সব কিছুই আল্লাহ তা'আলা লৌহে মাহফুযে লিপিবদ্ধ করে 
রেখেছেন। 
SLES 5 5 SL OENG CTS GAs BS LS fy 
[ve LO G5 TE DUS 
“তুমি কি জান না যে, আসমান ও যমীনে যা কিছু আছে, তার 
সব কথাই আল্লাহ তা'আলা জানেন। সব কিছুই একটি কিতাবে 


লিপিবদ্ধ আছে। আল্লাহর পক্ষে এসব কাজ খুবই সহজ ৷” [হত্ব: 
৭০] 


তৃতীয় স্তর : ইচ্ছা 

আমরা ঈমান আনি যে, আসমান ও যমীনে যা কিছু রয়েছে 
সবই আল্লাহ তা‘আলার ইচ্ছায় সৃষ্টি হয়েছে। আল্লাহর ইচ্ছা 
ব্যতীত কোন কিছুই হয় না। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। যা 
ইচ্ছা করেন না তা হয় না। 


চতুৰ্থ স্তর : সৃষ্টি 
আমরা ঈমান আনি যে, 


83 


SI IE AO 15 05 FL B50 F Bs Hy 
[1-18 50 C2 
“আল্লাহ তা'আলা সব কিছুরই সৃষ্টিকর্তা । তিনি সব কিছুরই 
অভিভাবক আসমান ও যমীনের ধন-ভাগ্তারের চাবি তাঁরই কাছে 
সংরক্ষিত”। [যুমার : ৬২-৬৩] 


আল্লাহ তা'আলার পক্ষ থেকে এবং তাঁর বান্দাহর পক্ষ থেকে 
যা কিছু সংঘটিত হবে, তা চাই কথা হোক, কাজ হোক অথবা 
অমান্য করাই হোক না কেন এর সব কিছুই উক্ত চারটি স্তরের 
অন্তর্ভুক্ত । এর সবই তাঁর জানা এবং তাঁর কাছে লিখা রয়েছে। 
এর সবকিছুই তাঁর ইচ্ছা ও সৃষ্টির অন্তর্ভুক্ত ৷ 
ELEC TT RS J 2 HE 0) 

[CA-TA : BSN LD ld 

“তোমাদের মধ্যে যে ব্যক্তি সোজা-সরল পথে চলতে চায় [তার 
জন্য এ কিতাব উপদেশস্বরূপ] আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ 
তা'আলা না চান ততক্ষণ পর্যন্ত তোমাদের চাওয়ায় কিছুই হয় 
না৷” [তাকওয়ীর : ২৮-২৯] 


2 3 ee 


Drv: ® SE UG BS 3 GE YS) 


84 


“আল্লাহ চাইলে তারা এ রকম করতো না। কাজেই তাদেরকে 
ছেড়ে দাও। নিজেদের মিথ্যা রচনায় তারা নিমগ্ন থাকুক”। 
[আন‘আম: ১৩৭] 


[cor 52d (© 42 FE BT 555 EST G BTC 5G 


“আল্লাহ চাইলে তারা কখনো লড়াই করতে না। কিন্তু আল্লাহ 
যা চান তাই করেন” । [বাকারাহ : ২৫৩] 


[174:5bLAN KO SEs 5 ES Hy 


“আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো 
তাও সৃষ্টি করেছেন” । [সাফফাত: ৯৬] 


এরপরও আমরা ঈমান আনি, যে কোন কাজ সংঘটিত হওয়ার 
ব্যাপারে আল্লাহ তা'আলা তাঁর বান্দাহকে এখতিয়ার এবং কিছু 
ক্ষমতা দিয়েছেন। বান্দাহর কাজ যে তার এখতিয়ার এবং 
ক্ষমতায় সংঘটিত হয়ে থাকে তার কিছু প্রমাণ; 


১. আল্লাহ তা‘আলার বাণী : 


[oor 520s Sf iit55 1) 


85 


“তোমাদের ইচ্ছা মাফিক তোমাদের ক্ষেত্র [স্ত্রীদের কাছে] গমন 
করো”। [বাকারাহ : ২২৩] 


[AMEE AVIS E31 55 
“তারা যদি বের হওয়ার ইচ্ছা সত্যিই পোষণ করতো, তাহলে 


তারা অবশ্যই সে জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করতো”। [তাওবা : 
৪৬] 


উক্ত আয়াত দু’টিতে বান্দাহর ইচ্ছা পোষণ করা এবং 
ইচ্ছানুযায়ী প্রভৃতি গ্রহণ করার ব্যাপারটি প্রমাণিত হয়েছে। 


২. যদি বান্দাহর কাজ করার কোন এখতিয়ার ও ক্ষমতাই না 
থাকে তাহলে বিধি-নিষেধ পালনের ক্ষেত্রে যে নির্দেশ ও উপদেশ 
বান্দাহকে দেয়া হয়েছে তার অর্থ দাঁড়ায়, বান্দাহকে এমন কাজের 
প্রতি নির্দেশ দেয়া যা করার কোন ক্ষমতাই তার নেই। অথচ 
এমনটি হওয়া সম্পূর্ণভাবে আল্লাহর করুণা, হিকমত ও কৌশলের 
পরিপন্থী । সাথে সাথে আল্লাহর এ ঘোষণার সম্পূর্ণ বিপরীত: 


[AVENE HUE HS J 


চাপিয়ে দেন না”। [বাকারা : ২৮৬] 


86 


৩. মুহসীন ব্যক্তির ইহসানের প্রশংসা এবং খারাপ ব্যক্তির 
খারাপ কাজের নিন্দা করা আর উভয়কেই তার কৃতকর্মের প্রাপ্য 
পুরষ্কার বা শাস্তি প্রদানের বিষয়টিও এ ক্ষেত্রে একটি দলীল। 


যদি বান্দাহর কর্ম, তার ইচ্ছা ও এখতিয়ার অনুযায়ী কোন 
কাজ সংঘটিত না-ই হতো তাহলে মুহসিন ব্যক্তির ইহ্‌সানের 

ংসা করার কোন অর্থই হয় না। আর অন্যায়কারীর অন্যায়ের 
জন্য শান্তি প্রদান যুলুম ছাড়া আর কিছুই নয়। অথচ আল্লাহ 
তা'আলা কোন অর্থহীন কাজ করা এবং যুলুম করা থেকে সম্পূর্ণ 
পবিত্ৰ 


8. আল্লাহ তা‘আলা রাসূলগণকে পাঠিয়েছেন 
SE IE HS HT BE AY Sm DY GILG AE} 
[0 Ll €® CSS 56 I 


“সু-সংবাদ দাতা ও ভয় প্রদর্শণকারী হিসেবে যেন তাঁদেরকে 
পাঠাবার পর আল্লাহ তা'আলার বিরুদ্ধে লোকদের কোন যুক্তি না 
থাকে। আল্লাহ তো সর্বাবস্থায় মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়” । 
[নিসা : ১৬৫] 


87 


কাজ সংঘটিত হওয়ার ক্ষেত্রে যদি বান্দাহর ইচ্ছা ও শক্তি 
কাজে লাগানোর কোন এখতিয়ারই না থাকে তাহলে রাসূল 
পাঠানোর মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে বান্দাহর হুজ্জত (যুক্তি) বাতিল 
বলে গণ্য হতো না। 


৫. কার্য সম্পাদনকারী প্রত্যেক ব্যক্তিই কাজ করার সময় কোন 
রকম জবর-দস্তির অনুভূতি ও ধারণা পোষণ করা ছাড়াই কাজ 
করে। সে দাড়ায়, বসে, প্রবেশ করে, বের হয়, সফর করে আবার 
মুকীম হয় সম্পূর্ণ তার নিজ ইচ্ছানুযায়ী। সে এ কথা মনে করে 
না যে, কেউ তাকে এসব করার জন্য বাধ্য করছে কিংবা জবর- 
দস্তি করছে। 


বরং বান্দাহ নিজেই স্বতঃষ্চর্ত কাজ আর জবর-দস্তিমূলক 
কাজের মধ্যে বাস্তব পার্থক্য বের করে। এমনি ভাবে শরী'আত ও 
এ দু'ধরনের কাজের মধ্যে পার্থক্য করে থাকে । ফলে জবর-দস্তির 
শিকার হয়ে যদি বান্দাহ আল্লাহর হকের ব্যাপারে কোন কাজ করে 
ফেলে তাহলে এর জন্য কোন শাস্তি হবে না। 


আমরা মনে করি পাপী ব্যক্তির জন্য তার পাপ কাজের পক্ষে 
‘তাকদীর’ দ্বারা যুক্তি পেশ করার কোন সুযোগ নেই৷ কারণ পাপী 
তার নিজ এখতিয়ার ও শক্তির বলে পাপ কাজ করে অথচ সে 


88 


জানে না যে পাপ কর্মটি তার ‘তাকদীরে’' আল্লাহ তাআলা 
লিখেছেন কি না। যে কোন কাজ নিজ এখতিয়ার ও ক্ষমতা বলে 
সমাপ্ত করার পূর্ব পর্যন্ত কেউ জানতে পারে না যে সংশ্লিষ্ট কাজটি 
আল্লাহ তা'আলা তার ‘তাকদীরে’ লিপিবদ্ধ করে রেখেছেন কি না। 
[Yt :o] E(t LAE BL LE G5 5} 
“কেউ জানে না আগামী কাল সে কি কামাই করবে।” 
[লোকমান : ৩৪] তাহলে কোন কাজ করা বা না করার ক্ষেত্রে 
অপারগতা অথবা অক্ষমতার যুক্তি [অর্থাৎ আল্লাহ চাইলে করতাম, 
না চাইলে করতাম না] দেখানো কিভাবে সঠিক হতে পারে? তাই 
আল্লাহ তা'আলা এ ধরনের যুক্তি দেখানোর বিষয়টি বাতিল 
ঘোষণা করেছেন: 
os E55 V5 G5 Ys SAG BLE ISA dll Ske) 
5 LG J BLL 1G i C03 2 Gall 8S DUS seg 
(SG 55% Nl SG SET NL SAE LU EAS ple 
[Apes 
“মুশরিক লোকেরা অচিরেই একথা বলবে, যদি আল্লাহ 
চাইতেন তাহলে আমরা শিরক করতাম না। আমাদের বাপ 


89 


দাদারাও শিরক করতো না। আর আমরা কোন জিনিসকে হারাম 
করতাম না। বস্তুত: এধরনের কথা বলে তাদের পূর্ববর্তী লোকেরা 
সত্যে মিথ্যারোপ করেছিলো। এদেরকে বলো, তোমাদের কাছে 
এমন কোন জ্ঞান আছে কি যা আমাদের সামনে পেশ করার 
মতো? তোমরা তো কেবল ধারণা আর অনুমানের উপর চলো। 
আর ভিত্তিহীন ধারণার জন্ম দিয়ে চলছো।” [আন'‘আম : ১৪৮] 


যে পাপী ব্যক্তি তাকদীরের দোহাই দেয়, তাকে আমরা বলতে 
চাই, আনুগত্য বা নেক কাজ করাকে তুমি তোমার তাকদীরের 
লিখন বলছো না কেন আল্লাহ তা'আলা তো নেক কাজই তোমার 
তাকদীরে লিখে রেখেছেন। তোমার দ্বারা কোন কাজ সম্পন্ন 
হওয়ার পূর্বে পাপ-পূণ্যের মধ্যে কোন পার্থক্য নেই । কারণ 
তাকদীরের লিখন তো তোমার অজানা । অর্থাৎ পাপ করে তুমি 
যেভাবে তাকদীরের লিখন বলে চালিয়ে দিচ্ছো, পূণ্য কাজ করেও 
তাকদীরের লিখন বলে চালিয়ে দিতে পারো। এ জন্যই সাহাবায়ে 
কিরামকে যখন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে 
দিলেন যে, প্রত্যেক ব্যক্তির জন্যই জান্নাত কিংবা জাহান্নামের স্ব-স্ব 
তাকদীরের উপর ভরসা করে আমল বাদ দিয়ে দিবো? তিনি 


90 


উত্তরে বললেন, বরং তোমরা আমল করতে থাকো যার জন্য 
যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সে কাজ সহজ । 


তাকদীরের দোহাই দিয়ে যে ব্যক্তি পাপ কাজ করে তাকে 
আমরা বলতে চাই, তুমি যদি মক্কা শরীফ সফর করতে চাও, আর 
সেখানে যাওয়ার জন্য যদি দু'টি পথ থাকে, আর একজন 
সত্যবাদী সংবাদ দাতা তোমাকে জানালো যে, মন্কধার একটি পথ 
খুবই বিপদজনক ও দুর্গম, আর একটি পথ সোজা এবং নিরাপদ, 
তাহলে তুমি নিশ্চয়ই দ্বিতীয় পথটি অবলম্বন করবে। প্রথম পথটি 
অবলম্বন করা তোমার জন্য আদৌ ঠিক নয়। কিন্তু প্রথম পথটি 
অবলম্বন করে যদি তুমি এ কথা বলো, আমার তাকদীরে এটাই 
লিখা ছিল। তাহলে অবশ্যই লোকেরা তোমাকে পাগল বলে গণ্য 
করবে। 


তাকে আরো বলতে চাই, তোমার কাছে যদি এমন দু'টি 
চাকুরীর প্রস্তাব পেশ করা হয় যার একটি হচ্ছে অধিক বেতনের 
[অপরটি স্বল্প বেতনের] তাহলে তুমি বেশী বেতনের চাকুরিটাই 
গ্রহণ করবে। তাহলে আখেরাতের আমলের ক্ষেত্রে তুমি কিভাবে 
নিম্ন মানের কাজ করাকে বেছে নিবে? তারপর বলবে এটাই 
তাকদীরের লিখন? 


91 


তাকে আরো বলতে চাই, “আমরা দেখতে পাই তোমার যখন 

কোন শারীরিক রোগ দেখা দেয়, তখন চিকিৎসার জন্য তুমি 
সংশ্লিষ্ট প্রত্যেক ডাক্তারের দরজায় ধর্ণা দাও। তারপর 
অপারেশনের যত ব্যথা তা সহ্য করো। ওুষধ খাওয়ার যাবতীয় 
ঝামেলাকে বরদাস্ত করো। তাহলে অসংখ্য গুণাহর দ্বারা তোমার 
অন্তরে যে রোগের উৎপত্তি হয়েছে তা থেকে মুক্তি লাভের জন্য 
কেন তুমি সে রকমটি করো না। 


আমরা ঈমান আনি যে, বান্দাদের প্রতি আল্লাহর অপরিসীম 
রহমত ও পূর্ণ হিকমতের কারণে কোন খারাপ কাজকেই আল্লাহর 
সাথে সম্পর্কযুক্ত করা যায় না। রাসূলুল্লাহ্‌ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: 
(Al 2 ly) 
“খারাপ তোমার দিকে বর্তাবে না” 
আল্লাহর ফায়সালা নিজে কখনো খারাপ হতে পারে না। কেন 


না ফায়সালাটির পিছনে কোন না কোন কল্যাণ ও হিকমত নিহিত 
আছে। অনিষ্টতা বা ক্রটি মূলত আল্লাহর ফায়সালার নয় বরং 


92 


ফায়সালাকৃত জিনিস বা বিষয়টির সাথে সম্পৃক্ত । এর প্রমাণ হচ্ছে 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী : 


edi Lh 539) 


“হে আল্লাহ! তোমার ফায়সালাকৃত জিনিসের অনিষ্টতা হতে 
আমাকে বাঁচাও”। [আবু দাউদ]। এ বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হাসান [রাদিয়াল্লাহু আনহু] কে দু‘আয়ে 
কুনুতের অংশ হিসেবে শিখিয়েছেন। 


এখানে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিষ্ট কথাটি 
আল্লাহ তা'আলার ফায়সালাকৃত জিনিসের সাথে সম্পৃক্ত করেছেন। 
তাই অনিষ্টতা বা দোষ মূলত ফায়সালাকৃত বিষয়ের । তবে নিছক 
অনিষ্টতাই এর মুল কথা নয়। এক দিক থেকে খারাপ হলেও 
আবার অপর দিক থেকে এর মধ্যে কোন না কোন কল্যাণ নিহিত 
আছে। 

দুনিয়ার বিপর্যয় যেমন: দুর্ভিক্ষ, রোগ-ব্যধি, অভাব-অনটন, 
ভয়-ভীতি ও আতংক ইত্যাদি খারাপ বটে কিন্তু অন্য দিক থেকে 
বিচার করলে এগুলোর মধ্যেও কল্যাণ খুঁজে পাওয়া যাবে। আল্লাহ 
তা'আলা ইরশাদ করছেন: 


93 


PE SES wf Sx ELS Al HG IU S45) 
[1 0 S33 4 le if 
“লোকদের নিজেদের কৃতকর্মের দরুণ স্থলে ও জলে 
বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। যেন তাদেরকে নিজেদের কৃতকর্মের স্বাদ 
ভোগ করাতে পারেন। এর ফলে হয়তো তারা [আল্লাহর পথে] 
ফিরে আসবে” [রূম : ৪১] 


চোরের হাত কাটা, ব্যাভিচারীর রজম অর্থাৎ পাথর মেরে 
মৃত্যুদণ্ড দেয়া, চোর এবং ব্যভিচারীর নিজের জন্য অনিষ্টকর হতে 
হারাচ্ছে। কিন্তু অন্য দৃষ্টিকোন থেকে চিন্তা করলে দেখা যাবে এর 
মধ্যেও কল্যাণ নিহিত রয়েছে। আর তা হচ্ছে, তাদের উভয়ের 
পাপের কাফফারা হয়ে যাচ্ছে। এর ফলে তাদের জন্য দুনিয়া ও 
আখেরাতের শাস্তি একত্রিত করা হবে না। অন্য দৃষ্টিকোণ থেকে 
এর আরো একটি কল্যাণময় দিক রয়েছে। তা হচ্ছে, এ বিধান 
প্রয়োগের মাধ্যমে মানুষের ধন-সম্পদ, মান-ইজ্জত, এবং বংশ 
রক্ষা করা সম্ভব হচ্ছে। 


94 


অধ্যায় 


আকীদার শিক্ষা 
উপরোক্ত মৌলিক নীতি বিশিষ্ট পবিত্র আক্কীদা পোষণ করার 
অনেক সুমহান শিক্ষা ও ফলাফল রয়েছে। 


আল্লাহর প্রতি ঈমানের ফল 

আল্লাহ তা'আলার প্রতি এবং তাঁর পবিত্র নাম ও সিফাতের 
প্রতি ঈমান পোষণ করার ফল হচ্ছে এই যে, এ দ্বারা আল্লাহর 
প্রতি বান্দার যথার্থ ভালবাসা, ভক্তি, শ্রদ্ধা সৃষ্টি হয়। এর 
বদৌলতেই বান্দাহ আল্লাহ তা'আলার হুকুম পালনে মনোনিবেশ 
করে। তাঁরই নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে। 


আল্লাহ তা'আলার বিধি-নিষেধের প্রতি বান্দাহর এ আনুগত্য 
ব্যক্তি ও সমাজের জন্য দুনিয়া এবং আখিরাতের পরম শান্তি এনে 

দেয় । 
[Av JO SALES EU LS BE EE 


95 


“যে ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক কিংবা নারী 
হোক যদি সে মুমিন হয়, তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান 
আমল অনুযায়ী পুরস্কার দান করবো”। [নাহল : ৯৭] 


ফিরিশ্তাদের উপর ঈমান আনার একাধিক উপকারিতা আছে। 
যেমন: 


প্রথম : ফিরিশ্তাদের স্বীয় মহান স্রষ্টা অর্থাৎ আল্লাহ তা'আলার 
মহানুভবতা, মহত্ব, শক্তি ও ক্ষমতা সম্পর্কে জ্ঞানার্জন । 


দ্বিতীয় : বান্দাহর হেফাজত বা রক্ষণাবেক্ষনের জন্য আল্লাহ 
তা'আলার শুকরিয়া জ্ঞাপন । কেননা তিনি এসব ফিরিশৃতাদের মধ্য 
থেকে কাউকে বান্দাহদের হেফাজতের জন্য, কাউকে তাদের 
আমল নামা লেখা ও অন্যান্য স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব দিয়েছেন। 


তৃতীয় : পূর্ণাঙ্গক্ূপে আল্লাহ তা'আলার ইবাদত করার জন্য 
এবং মুমিনদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত করার কারণে 
ফিরিশতাদের প্রতি মুহাববত ও ভালবাসা সৃষ্টি হয়। 


96 


আসমানী কিতাবের প্রতি ঈমানের ফলাফল 
আসমানী কিতাবের উপর ঈমান আনারও বেশ উপকারিতা 
আছে। 


প্রথম: সৃষ্টির প্রতি আল্লাহ তা'আলার অপরিসীম রহমত ও দয়া 
সম্পর্কে জ্ঞানার্জন। কেননা তিনি দুনিয়ার প্রতিটি জাতির 
হিদায়াতের জন্যই আসমানী কিতাব নাযিল করেছেন। 


দ্বিতীয়: আল্লাহর হিকমতের বহিঃপ্রকাশ । কেননা আল্লাহ 
তা'আলা এসব আসমানী কিতাবের মাধ্যমে প্রতিটি জাতির 
উপযোগী ও প্রয়োজনীয় বিধান পাঠিয়েছেন। এ ক্ষেত্রে সর্বশেষ 
কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল-কুরআন। কিয়ামত পর্যন্ত এ কিতাব 
স্থান-কাল-পাত্র ভেদে গোটা সৃষ্টি জগতের হিদায়াতের জন্য 
উপযোগী এবং কার্যকর । 


তৃতীয়: উপরোক্ত মেহেরবাণীর জন্য আল্লাহ তা'আলার শুকরিয়া 
জ্ঞাপন, ইত্যাদি৷ 


নবী-রাসূলগণের প্রতি ঈমান পোষণ করার মধ্যেও অনেক 
কল্যাণ আছে। 


এক: আল্লাহ তা'আলার অপরিসীম রহমত সম্পর্কে জ্ঞান লাভ 
এবং সৃষ্টি জগতের হিদায়াতের উদ্দেশ্যে নবী-রাসূল পাঠানোর 
মাধ্যমে সৃষ্টির প্রতি যে করুণ করেছেন তা জানা। 


দুই: আল্লাহ তা'আলার উপরোক্ত মহান নেয়ামতের শুকরিয়া 
জ্ঞাপন। 


তিন: নবী-রাসূলগণের প্রতি মহব্বত ও ভালবাসা সৃষ্টি, তাঁদের 
প্রতি সম্মান প্রদর্শন, তাঁদের যথাযোগ্য প্রশংসা জ্ঞাপন করা। 
কেননা তাঁরা হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, এবং তাঁরই একনিষ্ঠ 
বান্দাহ ৷ তাঁরা আল্লাহ তা'আলার রিসালাত এবং উপদেশ মানুষের 
কাছে পৌঁছিয়েছেন। মানুষের পক্ষ থেকে সব যুলুম নিপীড়ন ও 
নির্যাতন তাঁরা সহ্য করেছেন। 


আখিরাতের উপর ঈমান পোষণ করার মাঝেও মানুষের জন্য 
কল্যাণ রয়েছে : 

এক: আল্লাহ তা'আলার আনুগত্য করা, শেষ দিবসে সওয়াব ও 
পুরঞ্কার লাভের ক্ষেত্রে এবং আখেরাতের আযাবের ভয়ে পাপ ও 
অন্যায় থেকে দূরে থাকার ক্ষেত্রে অনুপ্রেরণা লাভ । 


98 


দুই: আখেরাতের পরম শান্তি ও সওয়াবের প্রত্যাশায় দুনিয়ার 
সুখ-স্বাচ্ছন্দ এবং উপভোগ্য বিলাস সামগ্রীর বঞ্চনায় মুমিন ব্যক্তির 
শান্তনা লাভ । 


তকদীরের উপর ঈমান পোষণ করার মধ্যেও নিহিত আছে 
অনেক কল্যাণ । 


এক: কোন কাজের কারণ সম্পন্ন করার সময় আল্লাহ 
তা‘আলার উপর ভরসা করা। কেননা কাজ এবং কাজের কারণ 
সবই আল্লাহর ফয়সালা ও তাকদীরের লিখন। 


দুই: মনের সুখ ও অন্তরের প্রশান্তি লাভ৷ কেননা নিজ দায়িত্ব 
হিসেবে কার্যকারণ সম্পন্ন করার পর অন্তর যখন একথা জানতে 
পারবে যে, সবই আল্লাহর ফয়সালা তাই অনাকাংখিত যা ঘটার তা 
ঘটবেই তখন মন নিশ্চিন্ত থাকবে৷ অন্তর লাভ করবে প্রশান্তি 
আল্লাহর ফয়াসালায় থাকবে সন্তুষ্টি । এমতাবস্থায় তাকদীরে বিশ্বাসী 
একজন লোকের চেয়ে অন্য কেউ এতটুকু সুন্দর জীবন, শক্তিশালী 
মন ও প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে পারে না। 


99 


তিন: উদ্দেশ্য হাসিল হলে আত্মগর্ব ও অহংকার পরিত্যাগ 
করা। কেননা উদ্দেশ্য হাসিল হওয়া আল্লাহরই নেয়ামত এবং 
কল্যাণ ও নাজাত লাভের কারণ। তাই নেক বান্দাহ আল্লাহ 
তা'আলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আত্মগর্ব ও অহংকার 
পরিত্যাগ করে। 


চার: উদ্দেশ্য হাসিল না হলে কিংবা অপ্রত্যাশিত কিছু ঘটে 
গেলে অন্তরের অশান্তি ও অস্থিরতা দূর করা। কেন না বান্দাহর 
ভাগ্যে যা ঘটে তা আল্লাহ তা'আলারই ফয়সালা । যিনি যমীন ও 
আসমানের সার্বভৌমত্বের অধিকারী ৷ তাঁর যা ফয়সালা তা হবেই । 
এতে একমাত্র নেককার লোকেরাই ধৈর্য ধারণ করে এবং 
আখেরাতে এর পুরঞ্কার কামনা করে। এ দিকে ইঙ্গিত করে 
আল্লাহ তা'আলা ইরশাদ করেন; 
5S SEG VN; SNS Ke 2 SL) 


C4 
PO AE 8 IR. 


J; L5G G be lols ST © 3s TE DIS SUE ol 5 
[Yt UO 15 JEL ELLY 4 FS 5s 1255 
“যমীনে কিংবা তোমাদের উপর আপতিত প্রত্যেকটি বিপদই 


সৃষ্টি করার পূর্বে তা একটি কিতাবে রয়েছে। এরূপ করা আল্লাহর 
পক্ষে খুবই সহজ ব্যাপার । এটা এ জন্য যে, তোমরা কোন কিছু 


100 


থেকে বঞ্চিত হলে, তার জন্য কোন দুঃখ করবে না। আর কিছু 
পেয়ে গেলে তার জন্য আত্মগর্ব হবে না। আল্লাহ তা'আলা কোন 
গর্বকারী ও অহংকারীকে পছন্দ করেন না”। [হাদীদ: ২২-২৩] 
আল্লাহ তা'আলার নিকট এ কামনাই করি, তিনি যেন 
আমাদেরকে এ পবিত্র আক্কীদার উপর দৃঢ়তা ও স্থিতিশীলতা দান 
করেন, আমাদেরকে এর সুফল দান করেন, আমাদের জন্য তাঁর 
করুণা বৃদ্ধি করেন, হিদায়াত লাভের পর অন্তরে বক্রতা সৃষ্টি না 
করেন, আমাদের উপর তাঁর অপরিসীম রহমত বর্ষণ করেন। 
বস্তুত তিনিই হচ্ছেন মহা অনুগ্রহ দানকারী । 


ওয়াল হামদুলিল্লাহি রাবিবল আলামীন । 


101 


